মুসলিম নারী এবং সমসাময়িক 


প্রেক্ষাপটে তার দায়িত্ব ও কর্তব্য 
(শরী'আত ও বাস্তবতার নিরীখে একটি সুদৃঢ় পর্যালোচনা) 


[ বাংলা - Bengali - ০৬০৩ ] 


অধ্যাপক ড. ফালেহ ইবন মুহাম্মদ আস-সুগাইর 


অনুবাদ : ড. আবু বকর মো: যাকারিয়া 
ড. মো: আমিনুল ইসলাম 


2012 - 1433 


1910171105০. 


০০৩০ 9 ও ৬১১১ ০ম) 
sly, Es 2৯৮০১ ২০১১ 
(idl ৯) 


all সর্প ৩০৬০৭ 


০০ ৮০৪ %1/১৮ 
rn ol ১০৪1১ 


2012 - 1433 


15101111001. 


১০০) ০৯০ এ তন 


ভূমিকা 
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট 
সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি; তাঁর নিকট তাওবা করি; আর আমাদের 
নফসের জন্য ক্ষতিকর এমন সকল খারাপি এবং আমাদের সকল 
প্রকার মন্দ আমল থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ 
প্রদর্শন করেন, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই; আর যাকে তিনি 
পথহারা করেন, তাকে পথ প্রদর্শনকারীও কেউ নেই। আর আমি সাক্ষ্য 
দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই, তাঁর কোন 
শরীক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। 
35212235855 35496 ৬ DUET সিএ জে পু 
[১:1০ 0৯১৯০] 
“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় কর এবং তোমরা 
আত্মসমর্পনকারী না হয়ে কোন অবস্থাতেই মৃত্যুবরণ করো না।” - ( 

সূরা আলে ইমরান: ১০২); 

এ 55 5525 ০০৫6 92 গড ও জল LE LO পুত) 
4৪ SEES cH ধস উট Ug GE Ie Cle EE 
slit LO 030 ৫০৫৩ 9৫ 416১৭ 


“হে মানব! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি 
তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে 
তার স্ত্রী সৃষ্টি করেন; আর যিনি তাদের দুইজন থেকে বহু নর-নারী 
ছড়িয়ে দিয়েছেন; আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে 
অপরের নিকট নিজ নিজ হক দাবি করে থাক এবং আত্মীয়তার বন্ধন 
সম্পর্কে সতর্ক থাক। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ দৃষ্টি 
রাখেন। - (সুরা আন-নিসা: ১); 
(০ ৪০৫ 913০ খু 995 এআ জি 9০ of ডি) 
5553 38 4৮5 ও 2৮৫ ৩০ ৪১ ওল ১৯ এ 
[+)-%.:-1১]। ৪১৯০] ব্ব © Lbs 
“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল; 
তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কর্ম ক্রটিমুক্ত করবেন এবং 
তোমাদের পাপ ক্ষমা করবেন। যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য 
করে, তারা অবশ্যই মহাসাফল্য অর্জন করবে ।” - (সুরা আল-আহ্যাব: 
৭০ _ ৭১)। 
অতঃপর... 
জন্মদাত্রী, বীরপুরুষদের লালন-পালনকারিনী, মহিলাদের শিক্ষিকা ...। 


আবার তিনি হলেন নেতা, আলেম ও ঘ্ভঈ তথা আল্লাহর পথে 
আহ্বানকারীদের গড়ে তোলার অন্যতমা কারিগর । 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাকে আদম আ. থেকে সৃষ্টি করেছেন; 
তিনি বলেন: 
25 BEI 3550 al SF এ এআ ভে LE এ বুঁদ 
৪ 573 ওযা এটা LEG ও 9৫ Ie ৫ ও ESS 
[lA OES LE IE WALES 
“হে মানব! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি 
তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে 
তার স্ত্রী সৃষ্টি করেন; আর যিনি তাদের দুইজন থেকে বহু নর-নারী 
ছড়িয়ে দিয়েছেন; আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে 
অপরের নিকট নিজ নিজ হক দাবি করে থাক এবং আত্মীয়তার বন্ধন 
সম্পর্কে সতর্ক থাক। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ দৃষ্টি 
রাখেন। - (সূরা আন-নিসা: ১)। 


আর সেখান থেকেই ইসলামী চিন্তবিদগণ নারীদের ব্যাপারটি 
নিশ্চিতভাবে আলোচনায় নিয়ে এসেছেন, যেভাবে আল-কুরআনুল কারীম 
সেটাকে গুরুত্ব দিয়ে নির্ধারণ করে দিয়েছে; একজন মা, বোন, স্ত্রী, কন্যা 
হিসেবে তার সাথে সংশ্লিষ্ট বিধিবিধানসমূহ; সাথে সাথে বর্ণিত হয়েছে 
তার অধিকার এবং আবশ্যকীয় দায়িত্ব ও কর্তব্যসমূহ। 


পরবর্তী যুগে নারীদের অন্যান্য দিকের আলোচনার ব্যাপক আকারে 
প্রসার লাভ করে, এমনি একটি দিক হচ্ছে, তার আকিদা-বিশ্বাস ও 
নীতি-নৈতিকতা বর্জনের ব্যাপার; আমরা শুনি ও পড়ি নারীকে তার 
প্রতিপালকের নির্দেশ ও তার ধর্মীয় শিক্ষাসমূহ থেকে মুক্ত করার দিকে 
স্পষ্ট আহ্বান সম্বলিত বক্তব্যগ্তলো। যার পরিপ্রেক্ষিতে নারীদের মধ্য 
থেকে অনেকেই এসব বিষয়কে স্বাধীনতা, প্রগতি, পশ্চাৎপশরতা থেকে 
বিমুক্তি, প্রাচীন রসম রেওয়াজ ও উত্তরাধিকারসুত্রে প্রাপ্ত পুরাতন জঞ্জাল, 
এ ধরনের বিভিন্ন ধুয়া তুলে আল্লাহর শরী'আতকে প্রত্যাখ্যান করার মত 
দুঃসাহস দেখাতে আরম্ভ করে। 


আর কোন সন্দেহ নেই যে, এটা এমন একটি ভয়াবহ সমস্যা, যা জ্ঞানী 
ও চিন্তাবিদদের নিকট দাবি করে যে, তারা যেন এই বিষয়টির প্রতি 
মনোযোগ দেন এবং তার কারণ ও প্রভাব নিয়ে গবেষণা করেন, যার 
মাধ্যমে তারা এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার বিধান 
সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবেন; নারীর অধিকারসমূহ এবং তার দায়িত্ব ও 
কৰ্তব্যসমূহ সুস্পষ্ট করবেন; তার (নারীর) ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গির 
উপর যে অন্ধকারাচ্ছন্ন আবরণ পড়ে আছে, তা দূর করবেন; আল্লাহ 
নিঃস্বার্থভাবে তাকে যে বৈশিষ্ট্য ও সৌন্দর্য দান করেছেন, তা সুস্পষ্টভাবে 
তুলে ধরবেন এবং ইসলামের শক্রগণ তাকে ও তার সমাজকে নিয়ে যে 
ষড়যন্ত্রের জাল বা আবরণ বিস্তার করেছে ও তার সাথে তারা ইচ্ছায় 
অনিচ্ছায় যেসব সন্দেহ ও ক্রটিপূর্ণ দর্শনকে সম্পৃক্ত করে দিয়েছে, তা 
উম্মোচন করবেন। আর এই কাজটি তাদের জন্য বাধ্যতামূলক, 


6 


যাদেরকে আল্লাহ তা'আলা বর্ণনা, শিক্ষা ও দাওয়াতের দায়িত্ব প্রদান 
করেছেন। 


আর এই সুত্র ধরেই এই কথাগুলো এসেছে, যাতে করে মুসলিম নারীর 
দায়িত্ব ও কর্তব্য, বিশেষ করে তার জ্ঞানগত, সামাজিক, প্রশিক্ষণগত ও 
দাওয়াতী দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণের একটি রূপরেখা পেশ করা যায়। 
সুতরাং এ কথাগুলো হে মুসলিম নারী তোমার প্রতি, যে তার ধর্মীয় 
বিষয় এবং দায়িত্ব ও কর্তব্যসমূহের ব্যাপারে সচেতন; আর সে নারীর 
প্রতি, যে জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে তার পথ উনুক্ত করল; সে দায়িত্ববান 
মায়ের প্রতি, যিনি জাতি বা প্রজন্মের শিক্ষক ও পুরুষজাতি গঠনের 
কারিগর; সে মমতাময়ী স্ত্রীর প্রতি! যে তার স্বামীর পাশে তাকে 
কল্যাণের পথে উৎসাহদানকারিনী, তার চলার পথে সাহায্যকারিনী এবং 
তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পথে সে যে সমস্যার সম্মুখীন হয়, 
তার দায়িত্ব বহনকারিনীর ভূমিকায় অবস্থানকারী; সে দা“ঈ বা আল্লাহর 
পথে আহ্বানকারিনীর প্রতি! যে নিজেকে এমন মহান পথের প্রতিনিধি 
নিয়োগ করেছে, যে পথ জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে 
পৌঁছিয়ে দেয়; সে নারীর প্রতি যে এসব গুণাবলীর দ্বারা গুণান্বিতা; আমি 
এই গুণবাচক কথাগুলো বিশেষভাবে তোমাকে উদ্দেশ্য করে লিখছি; 
আশা করা যায় যে, তা পথ আলোকিত করবে, রাস্তা খোলাসা করবে, 
করবে এবং শিক্ষা, প্রশিক্ষণ ও দাওয়াতী কার্যক্রমের পথে কল্যাণকর 
ক্ষেত্রে সহযোগিতা করবে । 


হে অভিভাবক! আপনাকে অনুরোধ করছি, যাতে আপনি দৃষ্টি দিতে 
পারেন আপনার স্ত্রী, বোন ও কন্যার দায়িত্ব ও কর্তব্যের প্রতি, যাতে 
আপনি তাকে এর জন্য প্রস্তুত করে নিতে পারেন, অতঃপর তার 
পৃষ্ঠপোষকতা করবেন এবং তার হাত ধরে এ কাজে এগিয়ে নিয়ে 
যাবেন। 


অতঃপর আমি যে কথাগুলো বলতে চেয়েছি সেগুলোর দিকেই অগ্রসর 
হচ্ছি, আল্লাহ তা'আলার নিকট আবেদন করছি, তিনি যেন এর মাধ্যমে 
উপকৃত করেন এবং এগুলোকে জীবদ্দশায় ও মৃত্যুর পরবর্তী সময়ের 
জন্য সঞ্চিত সম্পদে পরিণত করেন; তিনি সবকিছুর শ্রবণকারী এবং 
আবেদন ও নিবেদনে সাড়াদানকারী। 
rl খাও ws 4৯০ ১৮৬৮ ৬৪ এ১৬১০৮৪ এএ ০৪ 

(আল্লাহ তাঁর বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 
তার পরিবার-পরিজন ও সকল সাহাবীর প্রতি রহমত, শান্তি ও বরকত 
বর্ষণ করুন)। 


লেখক: 
ফালেহ ইবন মুহাম্মদ আস-সুগাইর 
অধ্যাপক, ইমাম মুহাম্মদ ইবন সাউদ 
পোঃ বক্স: ৪১৯৬১, রিয়াদ, ১১৫৩১। 
ই-মেইল: falehmalsgair@yahoo.com 


নারী এবং তার দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা কেন? 
প্রথমত: আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাকে পুরুষের স্বভাব-প্রকৃতি 
থেকে ভিন্ন বিশেষ স্বভাব ও বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন; আর সে 
থেকেই তিনি তাকে এমন কতগুলো বিধিবিধানের সাথে বিশেষিত 
করেছেন, যেগুলো এ বিশেষ স্বভাব-প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ । 
উদাহরণস্বরূপ হায়েয (খতুত্রাব), নিফাস, উভয় অবস্থা থেকে পবিত্রতা 
অর্জন, দুধ পান করানো এবং সালাত (নামায), সিয়াম (রোযা), হজ 
প্রভৃতি ধরনের ইবাদতের কিছু কিছু বিধানের সাথে যা সংশ্লিষ্ট। সুতরাং 
পুরুষ ও নারী গবেষকদের উপর আবশ্যকীয় কর্তব্য হল, তারা এ 
বিষয়ের প্রতি সংশ্লিষ্ট করে তাদের আলোচনা নির্দিষ্ট করবেন। 


দ্বিতীয়ত: একজন নারীর উপর কিছু আবশ্যকীয় দায়িত্ব ও মহান 
আমানত রয়েছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তার উপর ন্যস্ত 
করেছেন। সে সাধারণভাবে আকিদা-বিশ্বাস, পবিত্রতা অর্জন, সালাত 
(নামায), সিয়াম (রোযা) প্রভৃতির মত শরী“আতের সকল বিধিবিধানের 
ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত। আর তার জন্য আরও কিছু নিয়ম-কানুন রয়েছে, 
একাধারে সে লালন-পালনকারিনী, মাতা ও স্ত্রী হওয়ার কারণে তাকে 
সেগুলোর সাথে বিশেষভাবে সম্পর্কিত করা হয়েছে; সুতরাং প্রত্যেক 
অবস্থায় তার উপর আবশ্যক হল সে এ নিয়ম-কানুনসমূহ যথাযথভাবে 
প্রতিষ্ঠিত করবে। অতএব তাকে নিয়ে মোটামুটিভাবে ও বিস্তারিতভাবে 
আলোচনা হওয়া আবশ্যক; আরও আবশ্যক সুস্পষ্টভাবে আলোচনা ও 


পর্যালোচনা করা, যাতে মুসলিম নারী তার মধ্য দিয়ে এসব দায়িত্ব ও 
কর্তব্য সম্পর্কে জানতে পারে। 


তৃতীয়ত: প্রাচ্য ও পাশ্চাত্যব্যাপী ইসলামের শক্রগণের পক্ষ থেকে বিগত 
যুগে মুসলিম নারীরা এ নগ্ন হামলার শিকার হয়েছে এবং মুসলিম 
সন্তানদের কেউ কেউ সেই প্রয়াসকে গলধঃকরণ করেছে; ফলে তারা এ 
কলমসমূহ যা লিখেছে, তা-ই আওড়াতে থাকে এবং এ আওয়াজসমূহের 
যায়, সে পুরুষের সাথে অবাধে মেলামেশা করতে পারে এবং তাকে 
তার দায়িত্ব ও কর্তব্য থেকে এবং তার শিশু সন্তানদের যত্ন নেয়ার 
দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারে। এ আওয়াজসমূহ মুসলিম নারীকে 
নিয়ে চিৎকার করে বলে: “তুমি যে অবস্থানে রয়েছো, তা ভেঙ্গে চুরমার 
করে দাও; তোমার চতুর্পাশে বিস্তৃত পর্দাসমূহ ছিড়ে ফেল; আমাদের 
দিকে বের হয়ে আস, যাতে তুমি আলো দেখতে পাও, যে আলো থেকে 
তুমি আড়ালে ছিলে যুগ যুগ ধরে; পুরুষের কর্তৃত্ব থেকে স্বাধীনতা অর্জন 
কর; মর্যাদার শর্তসমূহ থেকে মুক্তি লাভ কর; তোমার পর্দা খুলে ফেলে 
দিয়ে বের হয়ে আস; ঘর থেকে বের হয়ে আসার মাধ্যমে তোমার 
অস্তিত্ব ও কণ্ঠস্বরের প্রমাণ দাও; জীবনের প্রতিটি লোভনীয় বস্তু থেকে 
তোমার অংশটুকু গ্রহণ করার মাধ্যমে তুমি নিজেকে উপভোগ কর; 
তোমার স্বাধীন রুচি ব্যতীত অন্য কিছু যাতে তোমাকে শাসন না করে 
এবং বই পুস্তকের প্রচ্ছদ পৃষ্ঠায় তোমার যাদুকরী কোমলতা ছাপিয়ে, 
সৌন্দর্য প্রতিযোগিতা ও রূপ-সৌন্দর্য প্রদর্শনীর মাধ্যমে তুমি ব্যবসা 
চালিয়ে যাও!” 
10 


আরব তরুনী! তুমি কি দারিদ্রতা চাও, অথচ সৌন্দর্য একটি বড় গচ্ছিত 
সম্পদ 

তুমি কি পবিত্রতা চাও, অথচ এ যুগ হচ্ছে উপভোগের যুগ! 

আগে অবশ্য মান-মর্যাদা রক্ষার যুগ ছিল, এখন সেটা তো শেষ হয়ে 
গেছে, 

এ যুগ তো নতুন অনেক কিছু করেছে, সুতরাং তুমি চমৎকার কিছু 
কর! 

এই নগ্ন হামলা এর বিরুদ্ধে দাবি করে জোটবদ্ধ পরিশ্রম বা চেষ্টা- 
সাধনা, যাতে মুসলিম নারী তার বিরুদ্ধে প্রণীত পরিকল্পনাকে পরিপূর্ণ 
মনোযোগের সাথে বুঝতে পারে; অতঃপর সে পর্যবেক্ষণ করবে এবং 
তার পথ সে সচেতন দৃষ্টিতে গ্রহণ করতে সক্ষম হবে। 


চতুর্থত: আর তা তৃতীয়টির সাথে সংশ্লিষ্ট; উপরোল্লেখিত নগ্ন হামলার 
সাথে সাথে নারী বিষয় নিয়ে অনেক ফেতনা-ফাসাদ ও বিশৃঙ্খলার উদ্ভব 
সাধন করা হয়েছে। যেগুলো ইসলামী শরী-আতের ব্যাপারে সচেতন 
মুসলিম নারীদের কারও কারও মধ্যেও দেখা যায়। বস্তুত এ ফেতনা ও 
বিশৃঙ্খলা নিয়ে এমন কিছু লোক হাঁকডাক দিচ্ছে, যারা চায় নিজেকে 
প্রকাশ করতে; আরও চায় তার জন্য এমন একটি রায় বা মত হবে, যা 
তার সাথে সম্বন্ধযুক্ত হবে। অবশেষে অবস্থা এমন দাঁড়িয়েছে যে, নারীর 
অনেক ব্যাপার নিয়ে পক্ষে ও বিপক্ষে দু'ভাগে মানুষ বিভক্ত হয়ে 
পড়েছে। আর বিষয়টি শুধুমাত্র বিশেষজ্ঞ ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ 





' দ্রষ্টব্য: সাকাফাতুল মুসলিমা (১5৬), পৃ. ১৭ 
]1 


থাকলো না। ফলে আমরা দৈনিক সংবাদপত্রগুলো এবং ম্যাগাজিনসমূহে 
বিখ্যাত ও অখ্যাত ব্যক্তিবর্গের হাতে লেখা বিভিন্ন প্রবন্ধ অধ্যয়ন করি__ 
কারণ, তারা দাবি করে যে, শরী'আত কারও একান্ত বিষয় নয়, সবাই 
এতে মত প্রকাশ করার অধিকার রাখে ।২ 

তারা চিকিৎসা, প্রকৌশল ও অন্যান্য ক্ষেত্রে কোন কথা বলতে রাজি 
নয়; কারণ, তারা সে বিষয়ে বিশেষজ্ঞ নয়; কিন্তু তারা মূর্খতা ও অজ্ঞতা 
সত্বেও আল্লাহর শরী'আতের মধ্যে নাক গলানোটাকে গ্রহণ করেছে; 
আল্লাহ তুমি পবিত্র! এটা কত বড় অপবাদ!! 

এটা বিশেষজ্ঞ ব্যক্তিদের উপর গুরু দায়িত্ব চাপিয়ে দেয় যে, সত্য বর্ণনা 
ও ব্যাখ্যা করার ক্ষেত্রে তারা সর্বাত্মক চেষ্টা-প্রচেষ্টা ও গবেষণা চালিয়ে 
যাবেন, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাদেরকে বর্ণনা, দলিল- 
প্রমাণ ও জ্ঞানবুদ্ধির শক্তি থেকে দান করেছেন। 

পঞ্চমত: মুসলিম নারী পরবর্তী যুগসমূহে কাফির ও মুনাফিকদের মধ্য 
থেকে প্রত্যেক হাঁকডাককারী ও হাঁকডাককারিনীর বাহন ও ফটক 
হিসেবে গৃহীত হয়েছে, যাতে তারা এই দীনের অস্তিত্বকে ধ্বংস করে 
দিতে পারে; কারণ, তারা জানে যে, নারী যখন তার ঘর থেকে বের 








£ এই উক্তিটি বর্তমানে খুব বেশি ধ্বনিত হচ্ছে এবং এর মাধ্যমে যে ব্যক্তি বিশেষজ্ঞ না 
হওয়া সত্তেও শরী'আত সম্পর্কে কথা বলতে ইচ্ছা পোষণ করে সে এই গণ্ডিতে 
অনুপ্রবেশের সুযোগ পায় এবং যেকোনো কিছু দলিল থাকুক বা না থাকুক নিজের 
মর্জিমতো হারাম করতে কিংবা হালাল করতে পারে। সেক্ষেত্রে তারা কোন প্রকার 
নিয়মনীতি বা বিধিবিধানের তোয়াক্কা না করেই যুক্তি দেখায়: “এটা আমার মত, আর 
ওটা তোমার মত’; “এটা আমার বুঝ, আর এটা তোমার বুঝ’ । 
12 

















রেখে যাবে, পুরুষদের ময়দানসমূহে অনুপ্রবেশ করবে ও তাদের সাথে 
মেলামেশা করবে, তাদের কাপড় পরিধান করবে, তার চেহারা ও 
শরীরের কোন কোন অংশ উন্মোচিত করবে, শিল্পকারখানার ধোঁয়ায় 
নিজেকে কলুষিত করবে এবং খরিদ্দার ও পর্যবেক্ষকদের জন্য তার 
দেহের বাহ্যিক দিকটিকে সুসজ্জিত করবে, আর এভাবে সে পুরুষের 
সাথে তার কর্মক্ষত্রে প্রতিযোগিতা করবে এবং তার প্রকৃত ময়দানকে 
সে উপেক্ষা করবে; তখনই সে বিকৃতির প্রথম পদক্ষেপটি গ্রহণ করবে 
এবং সঠিক পথ থেকে দূরে সরে যাবে; আর এভাবেই তারা নারীকে 
নষ্ট-ভ্রষ্ট করে দিবে এবং শিশু ও তার লালন-পালন ও আদব-কায়দার 
প্রশিক্ষণের ব্যাপারে অবহেলা করবে; আর তার পুরুষের অধিকারের 
দিকে মনোযোগ দিবে না; আর তা থেকেই পুরো সমাজে বিশৃঙ্খলা 
পুনঃপ্রবর্তিত হবে। 

আমি এখানে বিস্তারিত আলোচনা করতে চাই না, কিন্তা এটা 
বিজ্ঞজনদের উপর ব্যাখ্যা-বিশ্লেষণ ও দৃঢ় অবস্থান গ্রহণকে বাধ্যতামূলক 
করে দেয়; কেননা প্রয়োজনের সময় থেকে আলোচনা বিলম্বিত করা 
বৈধ নয়। 


ষষ্ঠত: দীর্ঘ সময় ধরে বিভিন্ন দিকে নারীর উদারতার বিষয়ে যা লক্ষ্য 
করা যায়, সেটি মোটেই সহজ ব্যাপার নয়, চাই তার আচার-আচরণগত 
দিক হউক, অথবা তার কাজকর্মের দিক হউক, অথবা পুরুষদের সাথে 
তার মেলামেশার ব্যাপারে বা তাদের সাথে নির্জনে সময় কাটানোর 


ব্যাপারে হউক, অথবা তাদের সাথে কোনো প্রকার বাধ্য-বাধকতা ছাড়া 
13 


অবাধ কথা-বার্তা বলার ব্যাপারে হউক, অথবা তার সাজসজ্জা, পোষাক- 
পরিচ্ছদ, পর্দা ও শরী'আতের সীমা থেকে বের হওয়ার ক্ষেত্রে শৈথিল্য 
প্রদর্শনের ব্যাপারে হউক, অনুরূপভাবে তার নিজ গৃহে তার কাজকর্ম ও 
ঘর থেকে বেশি বেশি বাইরে গমন করা এবং প্রাচ্য অথবা পাশ্চাত্য 
থেকে আগত বিভিন্ন ফ্যাশান ও শ্লোগানে প্রভাবিত হওয়ার ক্ষেত্রে 
নমনীয়তার ব্যাপারে হউক; আমি বলব: এই উদারতা ও শৈথিল্য থেকে 
যা দেখা যাচ্ছে, তা অত্যন্ত যত্রুসহকারে দাবি করে মুসলিম নারী 
বিপর্যয়ে পতিত হওয়ার পূর্বেই তাকে উদ্দেশ্য করে আবশ্যকীয় দায়িত্ব 
পালন করা, যেমনিভাবে অনেক দেশে বিপর্যয়ে পতিত হয়েছে তার 
বোন ও মুসলিম নারীসমাজ; সুতরাং সে এমন হয়ে গেছে যে, আপনি 
আকার-আকৃতি ও বেশভূশায় তার মাঝে ও কাফির নারীর মাঝে কোন 
পার্থক্য করতে পারবেন না। 


সপ্তমত: আজকের মুসলিম নারীর সাথে কয়েকটি প্রবণতার দ্বন্দ চলছে, 
এগুলোকে মোটামুটি নিন্নলিখিতভাবে উল্লেখ করা যায়: 

- প্রাচীন সামাজিক প্রবণতা: নির্দিষ্ট প্রকৃতির লোক এবং 
এগুলোর মধ্যে কোনটি শরী'আত স্বীকৃত আর কোনটি 
শরী'আত স্বীকৃত নয়, সে দিকে কোন প্রকার দৃষ্টি দেয়া ছাড়াই 
শুধুমাত্র প্রথার অনুসরণ ও অনুকরণের মাঝে সীমাবদ্ধ । 

-. প্রত্যাখ্যানকারী প্রবণতা: আর তা এমন এক প্রবণতা, যা 
প্রতিটি প্রচীন বিষয়কেই প্রত্যাখ্যান করে; আর নারীকে 


14 


অতীতের আড়াল ও শরী'আতের শিক্ষাসমূহ থেকে বের হয়ে 
আসার জন্য আহ্বান করে এবং তাকে ছোট হউক, বা বড় 
হউক, আকৃতিগত হউক, বা বিষয়বস্তগত হউক প্রতিটি 
ক্ষেত্রেই কাফির নারীর অনুসরণের জন্য ডাকে। 

- মাঝামাঝি প্রবণতা: আর তা এমন এক প্রবণতা, যার প্রতি 
জাতির চিন্তাবিদগণ ও শরী'আতের অনুসারী ব্যক্তিবর্গ আহ্বান 
করে এবং বলে: “হে নারী! তুমি বিবেক দিয়ে অনুধাবন কর। 
কেননা, তুমি মুসলিম নারী, তুমি জান যে, তোমার 
প্রতিপালকের নির্দেশ গ্রহণ করার মধ্যেই তোমার কল্যাণ; আর 
তিনিই সে সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, যা তোমাকে 
উপকৃত করবে। আল্লাহ তা'আলা তোমার জন্য অনেক 
নির্দেশনা অবতীর্ণ করেছেন, তুমি সেগুলো গ্রহণ কর, কারণ 
তাতে তোমার মুক্তি নিহিত রয়েছে। আর এমন প্রত্যেকটি 
বিষয়, যেদিকে তারা তোমাকে পরিচালিত করে, চাই তা 
প্রাচীন প্রথা হউক, অথবা আধুনিক ষড়যন্ত্র হউক, তোমার 
উচিত হল, তুমি এগুলোকে এই পরিমাপক দ্বারা ওজন করে 
নেবে, অতঃপর তুমি গ্রহণ করবে অথবা প্রত্যাখ্যান করবে ।”* 

মুসলিম সমাজে অনেক নারী সে যে সমাজে বসবাস করে, সেই 
সমাজের প্রবাহের শক্তি বিবেচনায় বিভক্ত হয়ে গিয়েছে এবং নারীগণ 
এসব আওয়াজের ধাক্কীধাক্কির ফলে অনেক দলে পৃথক হয়ে গিয়েছে। 





দ্রষ্টব্য: সাকাফাতুল মুসলিমা (৪... 1 দ্য), পৃ. ১৭ - ১৮ 
15 


ফলে মুসলিম নারীর সামনে বহু পথের উদ্ভব হলো, প্রত্যেকেই নারীর 
স্বার্থ ও কল্যাণ চিন্তা করার কথা বলে, তার অধিকার দাবি করে এবং 
তাকে নিয়ে কান্নাকাটি করে ও কান্নার ভান করে। তাই অনেক নারীর 
নিকটই মিথ্যার সাথে সত্যের মিশ্রণ হয়ে গেছে এবং দ্িধাদ্ন্দ ও 
সিদ্ধান্তহীনতা বৃদ্ধি পেয়েছে। 
একদিকে কারও উপর কাফির ও ফাসিকদেরর আওয়াজ ও চেঁচামেচি 
প্রভাব বিস্তার করেছে এবং এই গোষ্ঠীর কলমের লেখালেখিতে প্রতারিত 
হয়ে ভ্রষ্ট এই ধারায় চলে গেছে। ফলে সে শরী'আতের সীমালজ্ঘন করে 
পর্দা খুলে ফেলেছে, পুরুষদের সাথে মেলা-মেশায় গিয়েছে এবং 
শিল্পকলা, অভিনয়, গান ও নৃত্যের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। 
আরেকদিকে কেউ কেউ আছে এক পা এগুলে দুপা পেছায়; সে 
দ্িধাগ্রস্ত একবার সে বস্তুবাদী চিন্তা করে, আরেকবার সে তার 
স্বভাবধর্ম ও স্রষ্টার শিক্ষাসমূহের দিকে ফিরে আসে। 
অন্যদিকে আছেন রক্ষণশীল বুদ্ধিমান নারী, যিনি তার প্রতিপালকের 
শিক্ষা ও দর্শনসমূহ সংরক্ষণ করেন এবং ঈমান ও তুষ্টতা সহকারে সেই 
শিক্ষা অনুযায়ী কাজ করেন। তিনি এই দীনকে শক্তভাবে বহন ও 
আঁকড়ে ধরেছেন এবং বিজাতীয় বিনষ্ট বিষয়কে প্রত্যাখ্যান করেছেন। 
আর তিনি তার প্রতিপালকের দিকে অন্যদেরকে মাথা উঁচু করে দৃঢ়তার 
সাথে আহ্বান করেন এবং তার ব্যক্তিত্ব, পর্দা ও পবিত্রতা রক্ষা করে 
চলেন। তার স্বামীর অধিকার বাস্তবায়নকারিনী হিসেবে এবং তার 
শিশুসন্তানদের লালনপালনকারিনী হিসেবে এই জীবনে তিনি তার প্রকৃত 
দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেন। 

16 


যা মুসলিম নারীর বিষয়ে এই যুগ বা সময়কে প্রভাবিত করেছে; যাতে 
করে প্রত্যেক সত্যানুসন্ধানী মুক্তিকামী পুরুষ অথবা নারীর জন্য পথ 
স্পষ্ট হয় এবং তার মাইলফলকগুলো পরিষ্কারভাবে প্রকাশিত হয়ে উঠে। 
অষ্টমত: মুসলিম সমাজ তথা মুসলিম জাতির পরিপূর্ণতার জন্য এমন 
রক্ষণশীল আদর্শ নারীর প্রয়োজন, যে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে 
জানে এবং তার উপর অর্পিত আমানতকে অনুধাবন করে; যে নিজের 
পথ দেখতে পায় এবং তার নিজের অধিকার ও অন্যের অধিকার 
সম্পর্কে জ্ঞান লাভ করে। 
আমাদের প্রয়োজন এমন মুসলিম মুমিন নারীর, যার রয়েছে 
তার প্রতিপালক আল্লাহ তা'আলার প্রতি অগাধ বিশ্বাস; সুতরাং 
তিনি তাঁকে প্রতিপালক, ত্রষ্টা ও মাবুদ বা উপাস্য বলে বিশ্বাস 
করেন; আরও বিশ্বাস করেন তাঁর ফেরেশতাগণের প্রতি, তাঁর 
কিতাবসমষ্টি ও রাসূলগণের প্রতি; আর পরকালের প্রতি এবং 
তাকদীরের ভাল ও মন্দের প্রতি। অতঃপর এই ঈমান 
অনুযায়ী তিনি প্রতিষ্ঠিত করেন তার এই জীবনের 
চিন্তাভাবনাগুলোকে; জগত, জীবন ও মানুষ সম্পর্কে । 
আমাদের প্রয়োজন এমন সচেতন নারীর, যিনি তার 
প্রতিপালকের শরী“আত তথা বিধিবিধানকে সংরক্ষণ করেন, 
অনুধাবন করেন তাঁর আদেশসমূহকে; অতঃপর সে অনুযায়ী 
কাজ করেন। আর অনুধাবন করেন তাঁর নিষেধসমূহকে, 
অতঃপর সেগুলো থেকে দূরে থাকেন। তার নিজের অধিকার 
17 


এবং তার উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে সম্যক জানেন, 
অতঃপর এর মাধ্যমে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। 
আর আমাদের প্রয়োজন এমন সচেতন নারীর, যিনি তার 
প্রকৃত দায়িত্বের বিষয়গুলো এবং তার গৃহরাজ্যের বিষয়গুলো 
সম্পর্কে জ্ঞানলাভ করেন; অতঃপর এই ছোট্ট রাজ্যের 
অধিকার সংরক্ষণ করেন, যে রাজ্য পুরুষদের প্রস্তুত করে 
এবং শিশু-কিশোরদেরকে আল্লাহ তা'আলা ও তাঁর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালবাসায় ও তাঁর দীনের 
সেবায় গঠন করে তোলে। 

আর আমাদের প্রয়োজন এমন নারীর, যার বাহ্যিক দিক তার 
অভ্যন্তর সম্পর্কে বলে দেয়। কারণ, তিনি প্রাচ্য বা পাশ্চাত্যের 
দ্বারা প্রভাবিত নন, প্রভাবিত নন কোনো প্রবণতা বা ফ্যাশন 
দ্বারা; যিনি প্রত্যেক ধ্বনি বা চীৎকারের অনুসরণ করেন না। 
তিনি তার বাহ্যিক ক্ষেত্রে মডেল বা আদর্শ, যেমনিভাবে 
অভ্যন্তরীণ দিকেও আদর্শ। তার শরীর সংরক্ষিত; আর তার 
হৃদয় ঈমান দ্বারা পরিপূর্ণ এবং তার পবিত্রতা ও সচ্চরিত্রতার 
দিকটি সুস্পষ্ট; আর তার পোষাক-পরিচ্ছদ ও অন্তরের বাহ্যিক 
ও অভ্যন্তরীণ উভয় অবস্থাই পরিচ্ছন্ন ও পবিভ্র। তিনি ঈমান 
এনেছেন, শিক্ষা গ্রহণ করেছেন এবং আমল করেছেন। 

আর আমাদের প্রয়োজন এমন আদর্শ আল্লাহ্‌র পথে 
আহ্বানকারী নারীর, যিনি তার কথার পূর্বে কাজের দ্বারা 
আল্লাহ তা'আলার দিকে আহ্বান করেন; তিনি মানুষের জন্য 


18 


ভাল ও কল্যাণকে পছন্দ করেন, যেমনিভাবে তা তিনি নিজের 
জন্য পছন্দ করেন; তিনি একে উপদেশ দেন, ওকে নির্দেশনা 
করেন; তিনি লালন-পালন করেন, গঠন করেন, ভুলক্রুটি 
সংশোধন করেন, সমস্যা সমাধান করেন, তার সম্পদ দ্বারা 
দান-সাদকা করেন, তার সাধ্যানুসারে কর্মতৎপরতা পরিচালনা 
করেন, দাওয়াতী কাজ নিয়েই তিনি জীবনযাপন করেন, কি 
কাজের মধ্যে এক কথায় যে কোন স্থানে, যে অবস্থায়ই 
থাকেন। 

আর আমাদের প্রয়োজন এমন নারীর, যিনি তার শক্রদের 
ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকেন, অতঃপর তাদের ফাঁদে পা 
দিয়ে তাদের আনুগত হওয়া থেকে, তাদের আহ্বানসমূহে সাড়া 
দেওয়া থেকে এবং তাদের জীবন-পদ্ধতি অনুসরণ থেকে 
সতর্ক থাকেন। তিনি সদা-সতর্কতা অবলম্বন করেন এবং 
এসব ভ্রান্ত প্রচার-প্রপাগান্ডা থেকে সতর্ক করেন, যেগুলো 
নারীকে তাদের প্রপাগান্ডার বাহন হিসেবে গ্রহণ করেছে_ যার 
বিবরণ পূর্বে অতিবাহিত হয়েছে। 


এই প্রয়োজনীয়তাই বিজ্ঞজন ও বিশেষ ব্যক্তিবর্গকে তাদের বক্তব্য 
বিবৃতি ও লেখনীর মাধ্যমে তাদের চেষ্টা-সাধনা শুরু করতে বাধ্য করে। 
যাতে তারা মুসলিম নারী ও তার অভিভাবকের দৃষ্টি খুলে দেন এবং 
স্মরণ করিয়ে দেন তার কাঁধের উপর অর্পিত আমানতের কথা। 


19 


নবমত: পুরুষের উপর প্রভাব সৃষ্টির ক্ষেত্রে নারীর বড় ধরনের ভূমিকা 
রয়েছে। তিনি যদি মা হন, তবে তার জন্য নির্দেশ দেয়া ও নিষেধ 
করার বৈশিষ্ট্য রয়েছে, আর তার (পুরুষের) উপর আবশ্যক হল তার 
আনুগত্য করা এবং সৎকাজের ব্যাপারে করা তার আদেশসমূহের 
বাস্তবায়ন করা । 

আর সে যদি স্ত্রী হয়, তবে তার অধিকার আছে স্বামীকে আল্লাহ্‌র 
আনুগত্যের ব্যাপার উৎসাহিত ও প্রলুব্ধ করার এবং অন্যায় ও 
অবাধ্যতার ব্যাপারে সতর্ক করার। আর স্বামীর ক্ষেত্রে স্ত্রীর ভূমিকাকে 
গণ্ডমূর্খ ছাড়া অন্য কেউ অস্বীকার করে না। আর অনুরূপভাবে তার 
প্রভাব বিদ্যমান যদি সে বোন, কন্যা বা নিকটাত্মীয়ও হয়। 

আর এই জন্য নারীর উপর আবশ্যক হল, সে এই মহান ভূমিকা 
অনুধাবন করবে, যাতে তার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে। 


দশমত: একজন নারী একজন পুরুষের চেয়ে নারী, নারীসমাজ ও 
নারীদের মাঝে প্রচলিত প্রবণতা সম্পর্কে বেশি ওয়াকিফহাল। 
তেমনিভাবে সে তাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাব বিস্তারকারী 
বিষয়গুলো সম্পর্কে বেশি অবগত। সে-ই পুরুষের চেয়ে ক্ষমতাবান এই 
পথে চলতে। 


পটভূমি হিসেবে উল্লেখিত বিষয়গুলোর প্রত্যেকটিই নারী প্রসঙ্গে এবং 
নারীর দায়িত্ব, অধিকার, জবাবদিহিতা ও এই সামগ্রিক সীমারেখা 
সুস্পষ্টভাবে বর্ণনা করার প্রয়োজনীয়তা তুলে ধরছে; যার মাধ্যমে 


20 


একজন নারী তার ভূমিকা সুন্দরভাবে পালন এবং তার দায়িত্ব ও কর্তব্য 
যথাযথভাবে আদায় করতে পারে। 


০০ ০ 


নারীর দায়িত্ব ও কর্তব্য এবং এগুলোর প্রকৃতি ও আদায়ের পদ্ধতি 
সম্পর্কে আলোচনার পূর্বে এ কথা বলে রাখা প্রয়োজন যে, আমাদের 
সঠিক দীনের সর্বজনস্বীকৃত ও নিশ্চিত বিধান হচ্ছে: আল্লাহ সুবহানাহু 
ওয়া তা'আলা পুরুষ ও নারীর মধ্যে দায়িত্ব অর্পণের ক্ষেত্রে সমতা 
বিধান করেছেন। আল্লাহ তা'আলা বলেন: 
ELE ওঁ HU IG HN Sl এ ESN এ ও) 
l= ৪১৯০] ও ১ ৩9 ৩৫ A by 6225 ৩5 ৩৭ 
[৭ 
“আমি তো আসমান, জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ 
করেছিলাম, তারা তা বহন করতে অস্বীকার করল এবং তাতে শঙ্কিত 
হল, কিন্তু মানুষ তা বহন করল। সে তো অতিশয় যালিম, অতিশয় 
অজ্ঞ।” - (সুরা আল-আহ্যাব: ৭২)। 


ইবনু আব্বাস, মুজাহিদ, সা'ঈদ ইবন জুবায়ের রা. প্রমুখ বলেন: 
আমানত হল ফরযসমূহ। 
আর কাতাদা র. বলেন: আমানত হল দীন, ফরযসমূহ এবং শরী'আতের 
সীমারেখা বা দণ্ডবিধিসমূহ। 


21 


আর উবাই ইবন কা'ব রা. বলেন: আমানতের মধ্যে অন্যতম হল 
নারীকে তার লজ্জাস্থানের ব্যাপারে আমানত রাখা হয়েছে। 
আর ইবনু কাছীর র. বলেন: এসব কথার মধ্যে কেনো বিরোধ নেই। 
বরং এগুলো একই কথা প্রমাণ করছে যে, সেই আমানতটি হচ্ছে 
তাকলীফ তথা (শরী'আতের বিধিবিধানের) দায়িত্ব-প্রদান ।* 
আর এই কথাও সর্বস্বীকৃত যে, মুসলিম নারী তার দায়িত্ব ও কর্তব্য 
যথাযথভাবে পালন করলে সেও পুরুষের মতই প্রতিদান পাবে। আল্লাহ 
UR EC: HT 
ডট ০১০৪5 ১5 ৩৩ তল SIS ও ৩৩ 
এল 31 (৯০৪৯ ০৪ ১০1৮০ 1১১৬ St ৩ ১০৮৮৪ 
EE os ck ৩৫ 5458 se SSS 5 Us; 
৪১৯০] ৩ ও এমা ১: ৩৩৪ 2; fl ১০ ৩৪ 02 HON 
[৭০:১০ 
“অতঃপর তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বলেন, 'আমি 
তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোন নর অথবা নারীর কর্ম বিফল করি না; 
তোমরা একে অপরের অংশ। সুতরাং যারা হিজরত করেছে, নিজ গৃহ 
থেকে উৎখাত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করেছে 
ও নিহত হয়েছে, আমি তাদের পাপ কাজগুলো অবশ্যই দূরীভূত করব 
এবং অবশ্যই তাদেরকে দাখিল করব জান্নাতে, যার পাদদেশে নদী 


£ তাফসীরু ইবনে কাছীর, ৬/ ৪৮৮ - ৪৮৯ 
22 


প্রবাহিত। এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার; আর উত্তম পুরস্কার 
আল্লাহরই নিকট। - (সূরা আলে ইমরান: ১৯৫ )। আল্লাহ তা'আলা 
আরও বলেন: 
SE ৩৮৩ ১289 ও ৬1045 ৩০ ০৬4৬] ৩5 054৩৪ gj 
[Nt NEO EE 55:18 45 ৪ 
“মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে, তারা 
জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অণু পরিমাণও যুলুম করা হবে 
না।” - (সূরা আন-নিসা: ১২৪)। 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন: 
ও ১৬ ৬১ 9 ও ডা শর ৩০ ০০০ ৩৪ ৬১ 
[৭/০015১9-] € 65528 ৩ ১: ০ 4; 
“মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকাজ করবে, তাকে আমি 
নিশ্চয়ই পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ 
পুরস্কার দান করব। (সূরা আন-নাহল: ৯৭)। 
আল্লাহ তা‘আলা বলেন: 
135 ৩৪ ০৬৩ ৬ উঠ এত ২. ৬ ১6 ৪০৩৪৬) 
৮৬] বটে ৩৬০ 29৩35650533 এল ৫99 
[tele 
“কেউ মন্দ কর্ম করলে সে কেবল তার কর্মের অনুরূপ শাস্তি পাবে এবং 
পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়ে সৎকাজ করবে, তারা 


23 


জান্নাতে প্রবেশ করবে, সেথায় তাদেরকে দেয়া হবে অপরিমিত 
জীবনোপকরণ । - (সূরা গাফের: ৪০)। 
সুতরাং দায়িত্ব ও কর্তব্য এবং প্রতিদানের ক্ষেত্রে তারা উভয়ে সমান। 
আর এই বাস্তবতাটিও আল্লাহ তা'আলার নিম্নোক্ত বাণীর মধ্যেও 
বিদ্যমান; তিনি বলেন: 
এডি ওঠ টন Seidl এটি Sd খু 
GBI এট ৩০০ 52 ৩৪১ 85550 
25 ৩১৯৪ ৩০ এটি BLA SSL; 
219 225০8 এত এত SSB 8 পা ৩5809 Esl; 
[Ye lj Nhs] টে ৩৪০ 
ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও 
সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও 
বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সাওম পালনকারী পুরুষ 
ও সাওম পালনকারী নারী, যৌন অঙ্গ হিফাজতকারী পুরুষ ও যৌন অঙ্গ 
হিফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক 
স্মরণকারী নারী_ এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহাপ্রতিদান রেখেছেন।” 
- (সূরা আল-আহ্যাব: ৩৫)। 
দায়িত্ব ও কর্তব্য এবং প্রতিদানের ক্ষেত্রে সে পুরুষের মতই_ এটি 
নিশ্চিত ও সর্বস্ীকৃত বাস্তবতা ৷ 


24 


এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে, মুসলিম নারীর উপর যে 
দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তাতে পুরুষ ব্যক্তিও অংশীদার । আর তা 
হচ্ছে: আমানত, দা য়িত্ব ও কর্তব্যের বোঝা । 


নারীর উপর আবশ্যক হল এই দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে উপলব্ধি 
করা। সে তা উপলব্ধি করবে পূর্ণ অনুভূতিসহকারে, সে তা জেনে ও 
বুঝে উপলব্ধি করবে, সে তা প্রতিষ্ঠিত করে ও কাজে পরিণত করার 
মাধ্যমে স্মরণ রাখবে এবং সে অন্য নারীদের মাঝে তা প্রচার ও ব্যাখ্যা- 
বিশ্লেষণের মাধ্যমে তার হেফাজত করবে । এ ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন; 
তন্মধ্যে আমরা নিম্নে কিছু উল্লেখ করছি: 
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
4২০ ০০) ৭1 শে ০৮৯৯ ০৪ এ উপ Ll es ৪৪ ৩৭৩ 9১95 3) 
)॥ ১৬০৪ শনি ৩০ বা 83 পর ও ৩০ খত ৩০০ ০ শি 
-(তৈ০৮ ১৯ ১2> 1৯৯ 0, SA! 
“কিয়ামতের দিন বান্দার দু'পা একটুও নড়বে না যতক্ষণ না জিজ্ঞেস 
করা হবে তার জীবনকাল সম্পর্কে: সে তা কোন পথে অতিবাহিত 
করেছে; জিজ্ঞেস করা হবে তার জ্ঞান সম্পর্কে, সে জ্ঞান অনুযায়ী কী 
কাজ করেছে; জিজ্ঞেস করা হবে তার ধন-সম্পদ সম্পর্কে, সে তা 
কোথা থেকে উপার্জন করেছে এবং কোন খাতে ব্যয় করেছে এবং 
জিজ্ঞেস করা হবে তার শরীর সম্পর্কে, কোথায় সে তা ক্ষয় করেছে।” - 


25 


(ইমাম তিরমিযী হাদিসটি বর্ণনা করেন এবং বলেন: এই হাদিসটি 

হাসান সহীহ) ।€ 

- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

৬৯৪১ ০০৬) ৬০১ ২৯০০৪ bet ০৬০৪ es মন ৬০০ Ih 

(1১১৯0 (5৬4৮1 191 ডা ১৭ ৬১৯১ ১ 0 

“যখন নারী তার পাঁচ ওয়াক্তের সালাত আদায় করবে; তার (রমযান) 

মাসের সাওম পালন করবে; তার লজ্াস্থানের হেফাজত করবে এবং 

তার স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে: তুমি জান্নাতের যে 

দরজা দিয়ে ইচ্ছা কর, সে দরজা দিয়ে জান্নাতে প্রবশে কর।” (ইমাম 

আহমদ হাদিসখানা বর্ণনা করেন) 

- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 

4৪০১ ০০ Lis Eb 7৩১ ০৫০১ ১০ ৩১১০১৪৪০৮5৪) 

en ০৪ ও 225) Al 4০১ ০০ ৫১১ ৮৯১ এ ৪ ED ০৯98 

JG. ৩৫০১ ৩০ ৩১১ ০৬৮ ৭৬ BED PEL ৬৬০১ ১০ 3১১ 

৫5) ৮৯৭১ ০ ০১১১ #1 ০৩ ও Eb ০৯91) db ০ 0৬ 
(১৮ ৩ Mas ০৪ ০ BEd 4০৯04৪০০৪৭৮ ED 





* তিরমিযী, অধ্যায়: কিয়ামতের বিবরণ প্রসঙ্গে (6১১১ 93০1) হ০এ। ০০০), পরিচ্ছেদ: 
কিয়ামত প্রসঙ্গে (55) 3 ১৬), বাব নং- ২, হাদিস নং- ২৪১৭ 

€ আহমদ, মুসানাদ, অধ্যায়: মুসনাদুল 'আশরাতিল মুবাশশিরীনা বিল জান্নাহ (-১.. 
২4৬ ৩2/১৯০। ৪7৩০), পরিচ্ছেদ: আবদুর রহমান ইবন 'আউফ রা. বর্ণিত হাদিস 








(০০ dhl ৬০১ ৬০৯১। ০০ ৬১ ১৯৮ ১৪০ ৬১০১ হাদিস নং ১৬৬১। 
26 


“তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল (রক্ষণাবেক্ষণকারী), আর তোমাদের 
প্রত্যেককেই তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা 
হবে। ইমাম বা শাসক হলেন দায়িত্বশীল, আর তাকে তার অধীনস্থদের 
রক্ষণাবেক্ষণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পুরুষ তার 
পরিবার ও সংসারের জন্য দায়িত্বশীল, আর তাকে তার পরিবারের 
রক্ষণাবেক্ষণ ও দায়িত্বপালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর নারী 
তার স্বামীর ঘর রক্ষণাবেক্ষণের ব্যাপারে দায়িত্বশীল, আর তাকে তার 
দায়িত্বপালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর খাদেম (সেবক) তার 
মনিবের ধন-সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে দায়িত্বশীল, আর তাকে 
তার দায়িত্বপালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বর্ণনাকারী বলেন, 
আমি ধারণা করি যে, তিনি (রাসূল) আরও বলেছেন: পুরুষ ব্যক্তি তার 
পিতার ধন-সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে দায়িত্বশীল, আর তাকে তার 
দায়িত্বপালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর তোমাদের সকলেই 
দায়িত্বশীল, আর তোমাদের সকলকেই তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণের 
ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।” - (ইমাম বুখারী র. হাদিসটি 
আবদুল্লাহ ইবন ওমর রা. থেকে বর্ণনা করেন)।" 

এছাড়াও এ-ব্যাপারে কুরআন ও সুন্নাহর আরও অনেক বক্তব্য রয়েছে। 
এসব দায়িত্ব ও কর্তব্য নিয়ে আমি নিম্নে বিস্তারিত আলোচনা পেশ 
করছি: 


” বুখারী, কিতাবুল জুম'আ (০1 ০৬5), পরিচ্ছেদ: গ্রাম ও শহরে জুম'আ প্রসঙ্গে (৬ 
৩২ 9 ৩১৪ 3 ২০), বাব নং- ১০, হাদিস নং- ৮৫৩ 
27 


মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্যের পরিমণ্ডল 

মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্যের পরিমণ্ডল কয়েকটি ক্ষেত্র বা পরিধির 

মধ্যে সীমাবদ্ধ, তা হল: 

প্রথম ক্ষেত্র: তার নিজের ব্যাপারে দায়িত্ব ও কর্তব্য 

তার নিজের ব্যাপারে দায়িত্ব ও কর্তব্যের বিষয়টি নিম্নোক্ত বিষয়গুলোকে 

অন্তর্ভুক্ত করে: 

প্রথমত: তার প্রতিপালকের প্রতি তার ঈমান তথা বিশ্বাস প্রসঙ্গে: আর 

এটা হল সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আবশ্যকীয় 

কর্তব্যকাজ। কেননা পূর্বে উল্লেখিত আয়াতসমূহের” মধ্যে আল্লাহ 

সুবহানাহু ওয়া তা'আলা উত্তম প্রতিদান প্রাপ্তির সাথে তাঁর প্রতি ঈমানের 

শর্তারোপ করেছেন; তিনি বলেন: 

SEI DIE ৩22 ৮ F151 SS ৩০ ৬৮০] ও এ ০) 
[১৮:৭1 ৪১১০] LD GE 55:18 I 

“মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে, তারা 

জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অণু পরিমাণও যুলুম করা হবে 

না।” - (সুরা আন-নিসা: ১২৪); তাছাড়া এর সাথে সাদৃশ্যপূর্ণ আরও 

অনেক আয়াত রয়েছে। 


$ দেখুন, পূর্ববর্তী পৃ. ..... 


28 


এই ঈমানের অনুসরণকারীকে ঈমানের ছয়টি রুকন মেনে চলতে 
হবে_ 
(ক) আল্লাহর প্রতি ঈমান: এর মানে আল্লাহ তা'আলার একত্ববাদের 
তিনটি অংশের প্রতিই বিশ্বাস স্থাপন করা । যথা: 
- আল্লাহ তা'আলার কাজের ক্ষেত্রে তাঁর একত্ববাদ। একজন মুসলিম 
নারী ঈমান আনবে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা হলেন সকল 
কিছুর মালিক, পরিচালনাকারী, সৃষ্টিকর্তা ও রিযিকদাতা। তিনি বলেন: 
14 © ৩৩ ৬ ও গা JMO গা 55 এ) এরা) 
[ ৮-_€:50015)55 
“সকল প্রশংসা সৃষ্টিজগতের রব আল্লাহরই; যিনি দয়াময়, পরম দয়ালু; 
কর্মফল দিবসের মালিক।” - (সুরা আল-ফাতিহা: ২ _ ৪)। তাছাড়া 
আরও অনেক আয়াত রয়েছে। আর এটাই হল রব হিসেবে আল্লাহর 
একত্ববাদ (তাওহীদ আর-রুবৃবিয়াহ)। 
- বান্দাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে তাঁর একত্ববাদ। একজন মুসলিম নারী 
ঈমান আনবে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা হলেন একচ্ছত্র 
মা'বুদ তথা ইবাদতের উপযুক্ত এবং সে সকল প্রকার ইবাদত তাঁকে 
উদ্দেশ্য করেই করবে । তাই সে সালাত আদায় করবে আল্লাহর জন্য, 
পবিত্রতা ও পরিশুদ্ধতা অর্জন করবে আল্লাহর জন্য; সে আল্লাহ ব্যতীত 
অন্য কাউকে ডাকবে না এবং আল্লাহ ব্যতীত অন্য কারও নিকট সাহায্য 
প্রার্থনা করবে না; আর সে আল্লাহর কারণেই পিতা-মাতার আনুগত্য 
করবে; পর্দা করবে আল্লাহ্র আনুগত্য করে; আর আল্লাহর নিকট যা 


29 


আছে, তা পাওয়ার আশায়ই স্বামীর আনুগত্য করবে ... এভাবে । আল্লাহ 
তা'আলা বলেন: 

[০+:50-055০] © 9532 3০ ওঠা এড ৩০) 
“আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এইজন্য যে, তারা শুধু আমারই 
ইবাদত করবে।” - (সুরা আয-যারিয়াত: ৫৬) আর এটাই হল ইলাহ 
হিসেবে তাঁর একত্ববাদ (তাওহীদ আল-উলুহিয়াহ), অথবা ইবাদতের 
ক্ষেত্রে তাঁর একত্ববাদ (তাওহীদ আল-ইবাদাহ্‌)। 


- তাঁর নামসমূহ ও গুণাবলীর ক্ষেত্রে তাঁর একত্ববাদ। মুসলিম নারী 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার জন্য সাব্যস্ত করবে সকল সুন্দর 
নামসমূহ এবং মহৎ গুণাবলী। আর তা করতে হবে যেকোনো প্রকার 
অপব্যাখ্যা, তার ধরন-প্রকৃতি খোঁজা, সৃষ্টির গুণাবলীর সাথে সেগুলোর 
সাদৃশ্যস্থাপন অথবা এগুলোকে অর্থশুন্য করা ছাড়াই। আল্লাহ তা'আলা 
বলেন: 

[১+:১৯২)৪১৯০] © all (5০০9 8 HS ০৭) 
শুরা: ১১)। 


- মুসলিম নারী এসব সুন্দর নামসমূহ এবং মহৎ গুণাবলীর মাধ্যমে 

আল্লাহ তা'আলার ইবাদত করবে। সে স্বীকৃতি দেবে যে, আল্লাহ হলেন 

দয়াময়, পরম দয়ালু; তাই সে তাঁর নিকট রহমত কামনা করবে। তিনি 

হলেন রিধিকদাতা, পরম শক্তির অধিকারী; তাই সে তাঁর নিকট 

রিযিকের জন্য আবেদন করবে । তিনি হলেন রোগ নিরাময়কারী ও 
30 


যথেষ্ট, সুতরাং সে তাঁর নিকট রোগ থেকে মুক্তির জন্য আবেদন করবে। 
আল্লাহ হলেন ক্ষমাশীল, পরম ক্ষমাপরায়ণ; তাই সে তাঁর নিকট ক্ষমা 
প্রার্থনা করবে। তিনি হলেন মার্জনাকারী ও দানশীল; তাই সে তাঁর 
নিকটই মাফ চাইবে ... ইত্যাদি। 


(খ) ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করা: সুতরাং মুসলিম নারী 
বিশ্বাস স্থাপন করবে যে, আল্লাহ তা'আলার অনেক ফেরেশতা রয়েছে, 
যারা রাতদিন অক্লান্তভাবে তাঁর দাসত্ব করে; আর তাদের মধ্যে 
কিছুসংখ্যক আছে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে; আর তাদের মধ্যে 
এমন কেউ কেউ আছেন, যার নাম ও গুরুত্ব আমাদের নিকট স্পষ্টভাবে 
বর্ণনা করা হয়েছে; যেমন: জিবরাঈল আ. যিনি ওহীর দায়িত্বপ্রাপ্ত; 
ইত্াফিল আ. যিনি সিঙায় ফুঁ দেয়ার দায়িত্বে নিয়োজিত; আর সেখানে 
পাহাড়-পর্বত, বাতাস এবং বান্দাদের হিসাব-নিকাশ ও তাদের 
কর্মতৎপরতা লিপিবদ্ধ করার জন্য আরও অনেক ফেরেশতা রয়েছে; 
এমনকি প্রত্যেক ব্যক্তির সাথে দু'জন করে ফেরেশতা রয়েছে, যারা এ 
ব্যক্তি থেকে প্রকাশিত প্রতিটি কথা ও কাজ লিপিবদ্ধ করে; আল্লাহ 
তা'আলা বলেন; 
নত NL I ৩5 5 ৩ ও এল JCB 95 এ ০৪ HET BS) 
DAN: 5210 LE ২৯৯) 
“স্মরণ রাখ, দুই সাক্ষাৎ গ্রহণকারী ফেরেশতা তার ডানে ও বামে বসে 
তার কর্ম লিপিবদ্ধ করে; মানুষ যে কথাই উচ্চারণ করে, তার জন্য 
তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।” - (সূরা ক্কাফ: ১৭ - ১৮)। 


31 


(গ) রাসূলদের উপর নাধিলকৃত আল্লাহ তা'আলার কিতাবসমূহের 
প্রতি বিশ্বাস স্থাপন করা: আল-কুরআন ও সুন্নাহর মধ্যে সংক্ষিপ্ত ও 
বিস্তারিতভাবে তার উল্লেখ রয়েছে; তন্মধ্যে আমাদের জন্য চারটি 
কিতাবের নাম স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে: তাওরাত, যা মুসা 
‘আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে; ইঞ্জিল, যা ঈসা ‘আলাইহিস 
সালামের উপর অবতীর্ণ হয়েছে; যাবুর, যা দাউদ 'আলাইহিস সালামকে 
দেয়া হয়েছে এবং আল-কুরআন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আর আল-কুরআনুল কারীম হল 
সর্বশেষ কিতাব, যার মাধ্যমে কিতাব অবতীর্ণের ধারার পরিসমাপ্তি 
ঘটেছে এবং যা বাকি সকল কিতাবের বিধানকে রহিত করে দিয়েছে; 
আর তার (কুরআনের) মধ্যে যা এসেছে, তা ব্যতীত অন্য কোন 
কিতাবের বিধান অনুযায়ী আল্লাহ তা'আলার ইবাদত করা বৈধ নয়। 


(ঘ) মানুষের জন্য আল্লাহ তা'আলা কর্তৃক প্রেরিত রাসূলদের প্রতি 
বিশ্বাস স্থাপন করা: তারা মানুষকে সুসংবাদ দেয়, সতর্ক করে এবং 
তাদের প্রতিপালকের ইবাদত করার আবশ্যকতার কথা তাদের নিকট 
প্রচার করে। আর এসব রাসূলদের মধ্যে এমন কেউ কেউ আছেন, 
আমাদের জন্য যাদের নাম আলোচিত হয়েছে; আর তাদের মধ্যে এমন 
অনেক রয়েছেন, যাদের নাম আলোচিত হয় নি; সুতরাং মুসলিম নারী 
তাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যাদের নাম বিস্তারিতভাবে উল্লেখ 
করা হয়েছে এবং সামগ্রিকভাবে তাদের প্রতিও বিশ্বাস স্থাপন করবে, 
যাদের নাম উল্লেখ করা হয় নি। আর তাদের মধ্যে প্রথম হলেন নূহ 





32 


‘আলাইহিস সালাম এবং সর্বশেষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম, যার মাধ্যমে নবুওয়ত ও রিসালাতের ধারার সমাপ্তি ঘটে 
এবং তিনি তাদের মধ্যে সর্বশেষ, তাঁর পরে আর কোন নবী আসবে না; 
তাঁকে সকল মানুষ ও জিনের নিকট প্রেরণ করা হয়েছে; আর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরী'আত প্রবর্তন করেছেন, সে 
অনুযায়ী আল্লাহ তা'আলার ইবাদত না হলে তা বৈধ হবে না। 


(ঙ) আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা: মানুষের এই জীবনের 
পরিসমাপ্তির সূচনা হয় কতগুলো ভূমিকা বা উপাদানের মাধ্যমে; আর তা 
হল তার মৃত্যু ও পরবর্তী জীবনে স্থানান্তরের মাধ্যমে; আর কবরের 
ফিতনা (পরীক্ষা), তার নিয়ামত ও শাস্তির মাধ্যমে; আর কিয়ামতের 
ছোট ও বড় শর্ত বা নিদর্শনের মাধ্যমে; অতঃপর পুনরুথান বা পুনরায় 
জীবিত করা, হাশর (সমাবেশ), হিসাব, প্রতিদান ও সিরাত (পুলসিরাত) 
এবং সব শেষে জান্নাত ও জাহান্নামে মাধ্যমে । 


এই হল মুসলিম নারীর আকিদা বা বিশ্বাস, যার উপর ভিত্তি করে তার 
নিজের জীবনকে গড়ে তোলা এবং সে ব্যাপারে জবাবদিহির অনুভূতি 
নিয়ে বেঁচে থাকা আবশ্যক। 


অতঃপর এই ঈমান বা বিশ্বাস আরও কতগুলো আবশ্যকীয় বিষয়কে 

অনুসরণ করে; যেমন: আল্লাহ তা'আলার ভালবাসা, তাঁর প্রতি 

একনিষ্ঠতা; তাঁর নিকট প্রত্যাশা করা, তাঁকে ভয় করা; আর সে এগুলো 

জেনে রাখবে এবং তার উপর ধৈর্যধারণ করবে; আর সে এই আকিদা- 

বিশ্বাস পরিপন্থী কর্মকাগ্ডসমূহ এবং ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ থেকে 
33 


সতর্ক থাকবে; আর এগুলোর শীর্ষে রয়েছে আল্লাহ তা'আলার সাথে 
শরীক করা, কুফরী করা, নিফাকী করা এবং আল্লাহ তা'আলা, তাঁর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর দীন ও তিনি যে শরী'আত 
প্রবর্তন করেছেন, তার সাথে ঠাট্টা-বিদ্রপ করা; অথবা যে কোন 
প্রকারের ইবাদত আল্লাহ তা'আলা ব্যতীত অন্য কারও উদ্দেশ্যে করা; 
অথবা আল্লাহ ব্যতীত অন্যের বিধান আল্লাহ তা'আলার বিধানের সমান 
বা তার চেয়ে উত্তম বলে বিশ্বাস করা এবং এই বিশ্বাস করা যে, 
মানবতা এমনিতেই সৌভাগ্যবান হবে, যেমনিভাবে সে আল্লাহ তা'আলার 
বিধানের মধ্যে সৌভাগ্যবান হয়; অথবা এই বিশ্বাস করা যে, যুগ-যামানা 
আল্লাহ তা'আলার বিধান নিশ্চিহ্ন করে দিয়েছে এবং তা পবিত্র 
উত্তরাধিকারসুত্রে প্রাপ্ত সম্পদ হিসেবে অবিশিষ্ট রয়েছে; এই জীবনে তার 
উপর আমলের প্রয়োজন নেই; অথবা জাদুকর ও জ্যোতিষীর কর্মকাণ্ডে 
বিশ্বাস স্থাপন করা এবং ঈমান বিনষ্টকারী জাদুকর, ভেক্কিবাজ ও ভণ্ড- 
প্রতারকদের অনুসরণ করা। 


সুতরাং মুমিন নারীর আবশ্যকীয় কর্তব্য হল, সে এই ধরনের ভয়াবহ 
শিরকে নিপতিত হওয়া থেকে সতর্ক থাকবে; অতএব সে ঈমান গ্রহণের 
ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং আরও দায়িত্বপ্রাপ্ত ঈমান বিনষ্ট করে, এমন 
বিষয় থেকে সতর্ক থাকার ব্যাপারে ৷ 

দ্বিতীয়ত: তার নিজের ব্যাপারে দায়িত্ব ও কর্তব্যসমূহ থেকে 
অন্যতম হল জ্ঞান অর্জন: আর এর দ্বারা উদ্দেশ্য হল শরী'আতের 
জ্ঞান, যার দ্বারা তার দীন প্রতিষ্ঠিত হবে। কারণ, এই দীন জ্ঞান ব্যতীত 


34 


প্রতিষ্ঠিত হতে পারে না; আর তা হল আল্লাহ তা'আলা ও তাঁর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জ্ঞান এবং তাঁর দীন ও 
শরী'আত সম্পর্কিত জ্ঞান। আর এই জ্ঞান দুইভাগে বিভক্ত: 

(ক) ফরযে আইন: এই প্রকারের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম 
পুরুষ ও নারীর উপর ফরযে আইন তথা আবশ্যকীয় কর্তব্য; আর তা 
এমন জ্ঞান, যার দ্বারা দীনের জরুরি বিষয়গুলো জানা ও বুঝা যায়; 
অথবা অন্যভাবে বলা যায়: এটা এমন জ্ঞান, যা ব্যতীত দীন প্রতিষ্ঠিত 
হয় না; যেমন: সামগ্রিকভাবে আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন 
সম্পর্কিত বিধানসমূহ, পবিত্রতা অর্জন সম্পর্কিত বিধানসমূহ, সালাত 
(নামায) সম্পর্কিত বিধানসমূহ; সুতরাং মুসলিম নারী শিক্ষা লাভ করবে 
সে কিভাবে পবিত্রতা অর্জন করবে? কিভাবে সে সালাত (নামায) আদায় 
করবে? কিভাবে সাওম (রোযা) পালন করবে? কিভাবে সে তার স্বামীর 
হক আদায় করবে? আর কিভাবে সে তার সন্তানদেরকে লালনপালন 
করবে? এবং এমন প্রত্যেক জ্ঞান, যা তার উপর বাধ্যতামূলক । 


(খ) আরেক প্রকার জ্ঞান অর্জন করা ফরযে কিফায়া; আর তা 
এমন জ্ঞান, যা কিছুসংখ্যক ব্যক্তি অর্জন করলে বাকিরা অপরাধমুক্ত 
হয়ে যায়; আর মুসলিম নারীর জন্য এই প্রকার জ্ঞান অর্জনের উদ্যোগ 
গ্রহণ করা এবং সেই জ্ঞান অর্জন করে পরিতৃপ্তি লাভ করাটা উত্তম বলে 
বিবেচিত হবে। কুরআন ও সুন্নাহ এই জ্ঞান অর্জনের প্রশংসায়, তার 
ফযিলত বা মর্যাদা বর্ণনায় এবং এ প্রকার জ্ঞান ও জ্ঞানীদের গুরুত্ব 
বর্ণনায় অনেক বক্তব্য নিয়ে এসেছে; আরও বক্তব্য নিয়ে এসেছে 


35 


অন্যদের উপর তাদের উচ্চমর্যাদা ও শ্রেষ্ঠত্ব বর্ণনায়; কারণ, তারা হলেন 
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরী । 

ইবনু আবদিল বার আল-আন্দালুসী র. বলেন: “আলেমগণ এই ব্যাপারে 
একমত পোষণ করেছেন যে, ইলম বা জ্ঞানের মধ্যে এক প্রকার এমন 
রয়েছে, যা প্রত্যেক ব্যক্তির জীবনে ফরযে আইন; আরেক প্রকার হল 
ফরযে কিফায়া ... অবশেষে তিনি বলেন: এর থেকে যতটুকু সকলের 
উপর আবশ্যক তা হচ্ছে যে সকল বস্ত তার উপর ফরয করা হয়েছে, 
যা না জেনে থাকার সুযোগ নেই সে ফরযটুকু জানা।” 


মুসলিম নারীকে ইসলাম যে সম্মান দান করেছে, তন্মধ্যে অন্যতম হল: 
ইসলাম নারীর জন্য শিক্ষা গ্রহণ করা ও শিক্ষা প্রদান করার মর্যাদা 
পুরুষের মর্যাদার মত করে সমানভাবে নির্ধারণ করেছে এবং নারীকে 
বাদ দিয়ে পুরুষের জন্য কোন বিশেষ মর্যাদা নির্দিষ্ট করে নি। শিক্ষা 
এবং শিক্ষা গ্রহণের ফযিলত বা মর্যাদা বর্ণনায় বর্ণিত সকল আয়াত ও 
হাদিস পুরুষ ও নারীকে সমানভাবে মর্যাদাবান বলে অবহিত করে; 
যেমন আল্লাহ তা'আলা বলেন: 


I ] 5555 পা 9 এট 2 সিএ ও এটা £3) 


[১১:1১] 
“তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা 
হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন।” - (সুরা আল- 


মুজাদালা: ১১); তিনি আরও বলেন: 
[৭:729] Ue Lal sl SA ওঃ 2ম SHIPS) 


36 


“বল, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান?” - (সূরা আয- 
যুমার: ৯); তিনি আরও বলেন: 

[১৮:৮৯] ৭ 8০5 3১) ) 
“বল, হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞানে সমৃদ্ধ কর।” - (সূরা ত্বা-হা: 
১১৪)। 
অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: 
SY সুর 35 ৩5125 & 41 এডি এপ 3 LES ৬০5 DS 
ও ৩54 LE 2 Sy dail ৩৬) ৬৩০০৩ ESS) 
xl 4 রি 05819500855 ও ৬৬০ ০৪১৭ 3856 SAG) 
819 es 5 ৮5191 ৪৩ FAD ০০৯৪ 
) নিন (6153 2 15554155518 1804 

EC ০215 Edad 9১1১ ৮1০৮ 

“যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোন পথ অবলম্বন করে, এর 
উসিলায় আল্লাহ তা'আলা তাকে জান্নাতের পথসমূহ থেকে একটি পথে 
পরিচালিত করেন। নিশ্চয়ই ইলম (জ্ঞান) অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য 
ফেরেশতাগণ তাদের পাখাসমূহ বিছিয়ে দেন। আর আলেমের জন্য 
আসমান ও জমিনে যা কিছু আছে সকলেই ক্ষমা প্রার্থনা করে। এমনকি 
গভীর পানির মাছও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুতরাং একজন 
আবেদের (ইবাদতকারীর) উপর আলেমের মর্যাদা তেমনি, যেমন 
পূর্ণিমার রাতে সকল তারকার উপর চাঁদের মর্যাদা। নিশ্চয়ই আলেমগণ 
নবগণের ওয়ারিস (উত্তরাধিকারী)। আর নবীগণ কোন দিনার এবং 


37 


দিরহামের উত্তরাধিকারী রেখে যাননি; বরং তাঁরা শুধুমাত্র ইলমকে 
উত্তরাধিকার হিসেবে রেখে গেছেন। সুতরাং যে ব্যক্তি ইলম অর্জন 
করল, সে পরিপূর্ণ অংশ (উত্তরাধিকার) গ্রহণ করল ।” - ( ইমাম আবু 
দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ হাদিসখানা বর্ণনা করেন )।৯ 

এগুলো ছাড়াও কুরআন ও সুন্নাহর আরও অনেক বক্তব্য রয়েছে, যার 
প্রতিটি বক্তব্যই সমানভাবে পুরুষ ও নারীকে অন্তর্ভুক্ত করে; আর 
অনুরূপভাবে প্রথম প্রজন্মের নারীগণ জ্ঞান অর্জনের এই নীতি অবলম্বন 
এবং সে ক্ষেত্রে প্রতিযোগী নারীদের জন্য নিজেকে অত্যন্ত চৌকস ব্যক্তি 
হিসেবে দৃষ্টান্ত পেশ করেন; এমনকি তিনি অধিক হাদিস বর্ণনাকারী 
সাহাবা রাদিয়াল্লাহু “আনহুমের মধ্যে অন্যতমা ছিলেন এবং অনেক 
মাসআলার ক্ষেত্রে তিনি তাদের তথ্যসূত্র বা আশ্রয়স্থল হিসেবে বিদ্যমান 
ছিলেন। আর তিনি সাহাবীদের কারও কারও দেয়া বিধিবিধানের ভুল 
সংশোধন করে দিতেন। 





+ আবু দাউদ, ইলম অধ্যায়, পরিচ্ছেদ: ইলম অনুসন্ধানে উৎসাহদান প্রসঙ্গে (৬এ। ৬ 
=| ৮১৮ 4০), বাব নং- ১, হাদিস নং- ৩৬৪৩; তিরমিযী, ইলম অধ্যায়, পরিচ্ছেদ: 
ইবাদতের উপর জ্ঞানের মর্যাদা প্রসঙ্গে (১.০ 4০ | 3৬ ০১৩), বাব নং ২০, 
হাদিস নং- ২৬৮২ ইবনু মাজাহ, কিতাবের ভূমিকা (9.০ ১ ৩৮৪) $ ৮৬৫ | 
=! ১3০), পরিচ্ছেদ: ইলম অনুসন্ধানে উৎসাহদান প্রসঙ্গে (১ ০২০ ৯ ০৬ 
=! ০ ৬০ ), বাব নং ১৭, হাদিস নং- ২২৩ 

38 








আর তিনি ছাড়াও আরও অনেক মহিলা সাহাবী জ্ঞান অর্জনের ক্ষেত্র 
গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন” 


আর অধ্যাপক ডক্টর আবদুর রহমান আয-যুনাইদী নারীর শিক্ষা ও 
সাংস্কৃতিক দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করেছেন; আর তা আলোচিত 
হয়েছে ‘নারীর সাংস্কৃতিক দায়িত্ব ও কর্তব্য, (43৬ A 1) 
শিরোনামের একটি পুস্তিকায়; সেখানে তিনি প্রথমে কতগুলো চ্যালেঞ্জের 
চিত্র তুলে ধরেছেন, মুসলিম নারী এই যুগে যেগুলোর মুখোমুখি হয়; 
আর তা হল; 


প্রথম চিত্র: ইসলামী ধ্যানধারণার সুস্পষ্ট ব্যাখ্যা না থাকা; অন্যভাবে 
বলা যায়: তার ইসলামী আকিদা-বিশ্বাসকে বিশৃঙ্খলামুক্ত না করা; ফলে 
তার ইলাহ অথবা জীবন অথবা সৃষ্টি সম্পর্কিত বিশ্বাস ও ধ্যানধারণা 
থাকে বিকৃত; ফলে সে দুর্বল আকিদা-বিশ্বাস নিয়ে আল্লাহ তা'আলার 
ইবাদত করে। 

দ্বিতীয় চিত্র: পুরুষের সাথে নারীর সম্পর্কের ক্ষেত্রে তার সামাজিক 
অবস্থান। অর্থাৎ কোন কোন পুরুষ কর্তৃক তার পরিবারের সাথে 
বিদ্যমান নেতিবাচক অবস্থান। আর এটাকেই মুসলিম নারী তার জন্য 
চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে, পরিবারে নারী ও পুরুষের সম্পর্কের 





* দ্রষ্টব্য: লেখক কর্তৃক সম্পাদিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা 
নারীদের প্রশ্নসমূহ' (০. ১44০ 4১ ০ 4১ 1৯) ০৮ 85); তাতে অনেক দৃষ্টান্ত 
রয়েছে; আর অচিরেই আল্লাহ তা'আলার ইচ্ছায় তা প্রকাশিত হবে। 

39 





ব্যাপারটি সে সার্বিকভাবে বিবেচনা করতে সক্ষম হয় না। যেখানে 
পরিবারে নারীর সাথে পুরুষের সম্পর্ক শক্তিশালী হওয়ার কথা, সেখানে 
পুরুষ লোকটি সে সম্পর্কে ছেদ ঘটায় এবং সেটাকে পূর্ণরূপে বাস্তবায়ন 
করতে সক্ষম হয় না। 


তৃতীয় চিত্র: চিন্তাগত অস্থিরতা, যা নিয়ে এই যুগ উত্তাল হয়ে আছে; 
যেমন আমদানিকৃত সংস্কৃতি, যা মুসলিম নারীর উপর সংকট সৃষ্টি করে 
এবং তাকে নিক্ষেপ করে ধ্বংস, অপ্রিয় ও ঘৃণ্য চরিত্রের পথে; এমনকি 
শিল্প, নৃত্য ইত্যাদি হয়ে যায় সবচেয়ে বেশি প্রাধান্য ও অগ্রাধিকার 
পাওয়ার মত বস্তুর অন্তর্ভুক্ত, যাকে আজকের নারীসমাজ গুরুত্ব দিয়ে 
থাকে; আর এটা বিপজ্জনক ও বড় ধরনের চ্যালেঞ্জ । 


চতুর্থ চিত্র: তথ্যপ্রযুক্তি বা মিডিয়া; আর কোন সন্দেহ নেই যে, এটাও 
একটা বড় ধরনের চ্যালেঞ্জ, কারণ এতে ভাল ও মন্দ সবই একসাথে 
রয়েছে। যার দ্বারা ছড়িয়ে পড়ে এমন সংস্কৃতি, যা দীনের বিরুদ্ধে লড়াই 
করে, মুসলিম নারীর ব্যক্তিত্বের উপর আক্রমন করে, শিশুদেরকে 
তাদের ব্যক্তিত্ব নষ্ট করার প্রশিক্ষণ দেয় এবং তাদের স্বভাব-প্রকৃতিকে 
সত্য পথ থেকে ভিন্নমুখী করে দেয়। আর মুসলিম নারী এই দুষিত 
পরিবেশের মধ্যে জীবনযাপন করে, যার কারণে এই জীবনে তার নির্মল 
জীবনধারা কলুষিত হয়। 


পঞ্চম চিত্র: আর আমি এখানে পঞ্চম চিত্রটি বৃদ্ধি করেছি; আর তা হল: 
নৈতিক বিপর্যয়, যা কোন কোন মুসলিম সমাজের গভীরে গিয়ে পৌঁছেছে 
এবং তা মুসলিম নারীসমাজের উপর নগ্নভাবে আক্রমন করেছে ও তার 


40 


জন্য সমাজটিকে বাস্তবতার বিপরীতরপে চিত্রিত করেছে। 
উদাহরণস্বরূপ শিল্পকলা একাডেমিগুলোতে যেসব অনৈতিক বিষয়াদি ও 
কর্মকাণ্ড পরিবেশিত হয় এবং তাতে দীনের কিছু কিছু শিক্ষা ও দর্শনকে 
যেভাবে সেকেলে ও পশ্চাৎপদতা দ্বারা চিত্রিত করা হয়, তাতে এর মধ্য 
দিয়ে পশ্চিমা জাতির অনুসরণ করে ব্যাপক অরাজকতা ও বিশৃঙ্খলা 
ছড়িয়ে পড়ে; যাতে বলা হয় বিয়ে-সাদী হল বন্দী করা বা আটকিয়ে 
রাখা; আর তার সমাধান হল ভোগবিলাসে মত্ত থাকা এবং এরূপ আরও 
অনেক শ্লোগান। 


ষষ্ঠ চিত্র: নারী জাতির বিশ্বায়ন; আর তা হল পশ্চিমা নাস্তিকগণ আহ্বান 
করে যে, আদর্শ নারী হল পশ্চিমা নারী, যে অধিকারের ব্যাপারে 
প্রদর্শনকারিনী ইত্যাদি । 

আর এই চ্যালেঞ্জের বিষয়গুলো প্রকাশ হতে শুরু করে তাদের এসব 
সম্মেলনে, যেগুলোতে তারা লোকদের আহ্বান করে, আর জাতিসংঘ 
যেগুলোর তত্ত্বাবধান করে এবং তার মূলনীতিমালা বাস্তবায়নের আহ্বান 
জানায়; যেমন শ্রমজীবি নারীকেই একমাত্র গ্রহণযোগ্য বিবেচ্য নারী 
হিসেবে তাদের মূল্যায়ন, হোম মেকার বা গৃহিনীদেরকে বিভিন্নভাবে 
পশ্চাদপদ বলে অবমূল্যায়ন করে। আর এর মধ্যে আরও রয়েছে, 
কতগুলো পরিবর্তিত পরিভাষার অনুপ্রবেশ; যেমন: নারী ও পুরুষের 
বৈষম্য দূর করার তাৎপর্য ব্যাখ্যার জন্য তারা "৪১..." (সমতা) শব্দের 


41 


ব্যবহার; আর যৌনস্বাধীনতা ও নৈতিকতা বর্জনের জন্য "এ" (প্রগতি) 
শব্দের ব্যবহার। 

কিন্তু এসব চ্যালেঞ্জ সত্বেও আশার আলো তাদের মধ্যে তাদের মধ্যে 
থাকবে যারা তাদের দীনকে উপলব্ধি করেছে এবং তাদের শত্রুদের 
পাতানো পরিকল্পনার ফাঁদ সম্পর্কে সচেতন থেকেছে, তাদের ব্যাপারে 
আশার আলো সুস্পষ্টভাবে আলোকিত হয়ে আছে যা মনকে করে 
আনন্দিত এবং তাকে আস্থা, বিশ্বাস ও প্রশান্তিতে ভরে দেয়। 


মুসলিম নারীর সাংস্কৃতিক ভিত্তির খুঁটিসমূহ: 
১. বিশুদ্ধ ইসলামী ধ্যানধারণাকে মৌলিক বিষয় হিসেবে তার মধ্যে 
সুপ্রতিষ্ঠিত করা, যার উপর শিক্ষা ও সংস্কৃতির প্রাসাদ নির্মিত হবে। 
এই ধ্যানধারণা অন্তর্ভুক্ত করবে: 
ঈমানের সাথে সম্পর্কিত বিষয়সমূহ, যা পূর্বে আলোচনা করা 
হয়েছে। 
মুসলিম নারীর জীবনে আল-কুরআনুল কারীম ও পবিত্র 
সুন্নাহর মর্যাদার দৃষ্টিকোণ থেকে উভয়ের সাথে সম্পর্কিত 
বিষয়সমূহ ৷ 
ইসলামের স্তম্ভ ও তার বৈশিষ্ট্যসমূহের সাথে সম্পর্কিত 
বিষয়সমূহ ৷ 
র মানুষের সাথে সম্পর্কিত জগতের বিষয়সমূহ 
জীবনের বিভিন্ন স্তর ও স্বভাব-প্রকৃতির সাথে সম্পর্কিত 
বিষয়সমূহ 


42 


- এবং স্বয়ং মানুষের সাথে সম্পর্কিত বিষয়সমূহ। 
আর যাতে করে এই ধ্যানধারণাটি বিশুদ্ধ হয়, সেই জন্য মুসলিম নারীর 
জন্য আবশ্যক হল, সে এ ধ্যানধারণাটি ইসলামের মূল দু'টি উৎস আল- 
কুরআনুল কারীম ও পবিত্র সুন্নাহ থেকে গ্রহণ করবে; আর পূর্ববর্তী 
সত্যনিষ্ঠ আলেমগণ এই উভয় উৎস থেকে যা অনুধাবন করেছেন, তা 
থেকে। 
২. তাফসীর, হাদিস, ফিকহ ও সীরাতসহ ইসলামের বিভিন্ন শাস্ত্রে উপর 
প্রতিষ্ঠিত শরী'আত কর্তৃক অনুমোদিত সংস্কৃতির পূর্ণতা বিধান করা। যা 
মুসলিম নারীর ব্যক্তিত্বের মধ্যে সুদৃঢ় সাস্কৃতিক ভিত প্রতিষ্ঠিত করবে। 
আর এই সিলেবাসের পরিমাণ কতটুকু? এখানে তার নির্ধারিত কোন 
পরিমাণ নেই; কারণ, তা প্রত্যেক নারীর স্বভাব-প্রকৃতির উপর নির্ভর 
করে; কিন্তু তাকে অবশ্যই নিম্নোক্ত বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত 
থাকতে হবে; 
ক. সে বিভিন্ন শাস্ত্রের ভূমিকাসমূহের ব্যাপারে জানবে, যা এ শাস্ত্রের 
মূলনীতি হিসেবে বিবেচিত; যেমন উসুলে তাফসীরের ভুমিকা, 
খ. এসব শাস্ত্রে নারীর ব্যাপারে যে বিশেষ আলোচনা রয়েছে, সে 
সম্পর্কে জ্ঞান অর্জন করা। 
গ. অনবরত শরয়ী তথা কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন এবং ইসলামী 
সংস্কৃতির লালন করতে সচেষ্ট থাকা। 


43 


৩. সমসাময়িক আলেমগণ যেসব লেখালেখি করেন, তা পাঠ করা; 
কেননা তারা যে পরিবেশ-পরিস্থিতিতে বসবাস করে, তার বাস্তব চিত্র 
লিখিত মূল গ্রন্থপঞ্জির উপর নির্ভর করাই যথেষ্ট নয়। কারণ, তা বাস্তব 
অবস্থা থেকে দূরে সরিয়ে রাখবে এবং তার কার্যকারিতা হ্রাস করবে। 


8. চতুর্থ খুঁটি হল, মুসলিম নারীকে অপরাপর সহযোগী বিদ্যা যেমন 
ভাষা, ইতিহাস, সাহিত্যের মত জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে তার সংস্কৃতিকে 
লালন করা। কারণ, এটি তার জ্ঞান ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে, 
নিয়মনীতির প্রচলন করবে এবং চিন্তা-ভাবনার খোরাক বৃদ্ধি করবে। 


৫. আরও একটি অন্যতম স্তম্ভ হল মুসলিম নারীকে তার শিক্ষা ও 
সংস্কৃতির ভিত নির্মাণে যেসব প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি করে, সে দিকে 
মনোযোগ দেয়া; কেননা প্রতিবন্ধকতাসমূৃহ কোন কোন সময় এই 
ভীতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অথবা তাতে ফাটল দেখা দেবে; 
আর যেসব বিষয় এই প্রতিবন্ধকতাসমূহ অতিক্রম করতে তাকে 
সহযোগিতা করবে, তা হল: 

ক. সে আকিদা-বিশ্বাস, শরী'আতের বিধিবিধান, নৈতিকতা, পারিবারিক 
ইত্যাদি দৃষ্টিভঙ্গি নিয়ে ইসলামী জীবনপদ্ধতি এমনভাবে অধ্যয়ন করবে 
যে, তা একটি পরিপূর্ণ প্রাসাদ, যার একাংশ অপর অংশের মাধ্যমে 
পূর্ণতা লাভ করে। 

খ. সাংস্কৃতিক ভিত তৈরিতে ভারসাম্য রক্ষা করা, যাতে তার দৃষ্টিভঙ্গি ও 
চিন্তা-দর্শনের মধ্যে ভারসাম্য বজায় থাকে; সুতরাং সে কোন নির্দিষ্ট 


44 


সিলেবাসের উপর সীমাবদ্ধ থাকবে না, অথবা সে তার মেধাকে 
একেবারে উন্মুক্ত করে দেবে না প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতি থেকে যা 
ছড়িয়ে পড়েছে, তা গ্রহণ করার জন্য; সুতরাং এমনটি হলে সে 
পথন্রষ্টতায় পতিত হবে। 


মুসলিম নারীর সাংস্কৃতিক দায়িত্ব ও কর্তব্য 

১. সাংস্কৃতিক দায়িত্ব ও কর্তব্যের উপাদানসমূহ: 

ক. মুসলিম নারীদের ব্যক্তিত্ব গঠনে চিন্তাধারায়, প্রশাসনিক ব্যবস্থাপনায় 
ও জ্ঞানগত দিক থেকে স্বভাব-প্রকৃতির ক্রম উন্নতির মধ্য দিয়ে সুস্পষ্ট 
ও সহজ-সরল শরী'আতের কারিকুলামের আলোকে একটি প্রতিষ্ঠিত 
কেন্দ্রের মাধ্যমে একটি পদ্ধতিগত আন্দোলন প্রতিষ্ঠা করা৷ 

খ. তরুণ সমাজের জন্য মাদরাসায় ইসলামী সংস্কৃতি চালু করা এবং 
সিলেবাস ভিত্তিক শিক্ষাকে যথেষ্ট মনে না করা। কারণ, তা সময়ের 
সাথে শাসিত ও নিয়ন্ত্রিত; সুতরাং পাঠ পদ্ধতির বহির্ভূত উদ্যম বা 
কার্যক্রম থেকে ফায়দা হাসিল করতে হবে এবং আরও ফায়দা হাসিল 
করতে হবে এ পাঠ্যক্রম থেকে, যা সে অধ্যয়ন করে। 

গ. শিশুর জন্য বিশ্বস্ত শিশু পরিচর্যাকারিনী হওয়া, তার শিশুই সেখানে 
প্রথম প্রাধান্য পাবে এবং দ্বিতীয় অবস্থানে থাকবে তাদের (শিশুদের) 
সাথে যার সম্পর্ক ও সংশ্লিষ্টতা রয়েছে। আর একজন মা সাধারণত: (যা 
অচিরেই বর্ণিত হবে ইনশাআল্লাহ) যার কাছে চাওয়া হয় তার সন্তানদের 
তত্ত্বাবধান এবং ফাসাদ বা বিপর্যয় থেকে তাদেরকে রক্ষা করা, তখন 


45 


সত্যিকার মুসলিম নারী থেকে এটাই দাবি করা হয় যে, সে তার 
তন্বাবধানের মাধ্যমে উপযুক্ত গবেষক ও প্রশাসকদেরকে বের করে 
দেবে নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য, তাদের 
শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে ইতিবাচক ভূমিকা 
রাখার জন্য এবং তাদের সমাজে ও মহল্লায় তাদের সমবয়সীদের সাথে 
তারা যেন হতে পারে সৎ প্রভাবশালী আদর্শ জাতি। 


ঘ. একজন নারী কর্তৃক তার আশপাশে, তার ঘরের মধ্যে এবং তার 
প্রতিবেশী ও বান্ধবীদের সাথে যারা আছে, তাদের মধ্যে ইসলামী 
পরিবেশ সৃষ্টি করা; সে তাদের মধ্যে আল্লাহর যিকিরের ব্যাপারে 
সচেতনতা সৃষ্টি করবে এবং দীন শিক্ষার ব্যাপারে গুরুত্বারোপ করবে; 
আর সে দীন বিরোধিতার পর্যবেক্ষণ করবে এবং সে সব ব্যাপারে সতর্ক 
করবে। 


উ. কাজকর্মে সমন্বয় সাধন এবং তার ব্যক্তিগত আচার-আচরণের উপর 
এই সংস্কৃতির প্রভাবকে ফুটিয়ে তোলা; সুতরাং বিদ্যালয়ে পড়াশুনা 
করাটাই তার জন্য যথেষ্ট নয়; বরং তার জন্য আবশ্যক হল, সে তার 
সংস্কৃতিকে প্রকাশ করবে তার কথাবার্তায়, নীরব থাকায়, বের হওয়ার 
সময়, পোষাক-পরিচ্ছদে, সঞ্চয় ও রান্নাবান্না করাসহ তার সার্বিক 
তৎপরতার মধ্যে; আর তার স্বামী, পরিবার-পরিজন, তার স্বামীর 
পরিবার-পরিজন ও তার প্রতিবেশীর সাথে সম্পর্কের ক্ষেত্রেও তার 
সংস্কৃতিকে প্রকাশ করবে । কারণ, অনেক সময় কথাবার্তা সেই পরিমাণ 


46 


প্রভাব সৃষ্টি করতে পারে না, যেই পরিমাণ প্রভাব সৃষ্টি করতে পারে 
প্রশংসনীয় চরিত্র বা আচার-আচরণ । 

চ. তার স্বামীকে সহযোগিতা করা; যখন সে স্বামী) দা'ঈ তথা আল্লাহ 
দীনের পথে আহ্বানকারীর ভূমিকা রাখে, তখন সে হবে তার সর্বোত্তম 
সাহায্যকারী ও বড় ধরনের পৃষ্ঠপোষক, সে তার জন্য দো'আ করবে, 
তার সংশ্লিষ্ট বিষয়াদি বা আসবাবপত্রসমূহ গুছিয়ে রাখবে, তার 
কর্মকাণ্তকে তার জন্য সহজ করে দেবে এবং তার কাঙ্খিত বস্তু দ্বারা 
যথাসম্ভব তাকে তুষ্ট করবে; সুতরাং সে তাকে (তার স্বামীকে) নিয়ে তার 
গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করবে এবং সে প্রতিদান ও কল্যাণের মধ্যে 
তাকে অংশীদার করবে। 

ছ. জ্ঞানসমৃদ্ধ বার্ষিক ম্যাগাজিন বা সাময়িকীতে অংশগ্রহণ করা; 
উদাহরণস্বরূপ যা বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, কেন্দ্র ইত্যাদি থেকে বিভিন্ন 
সাংস্কৃতিক মৌসুমে প্রকাশিত হয়। 

জ. এসব আলাপ-আলোচনা ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, যা 
নারী প্রসঙ্গ নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ করে, আরও বিশেষ করে জটিল 
সমস্যা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোকপাত করে; উদাহরণস্বরূপ কিছু 
বিষয় ও সমস্যা হল: শিক্ষা ও বিবাহ; গৃহ ও কাজ; শিশু ও 
প্রতিবেশীদের সাথে আচার-আচরণ; সমাজ দ্বারা প্রভাবিত হওয়া; নারী 
প্রসঙ্গে ধ্যানধারণা ও বিশ্বাসগত প্রভাব; বিনোদন ও পর্যটনের স্পটসমূহ 
ইত্যাদি। অতএব একজন বিদুষী সংস্কৃতিমনা মুসলিম নারীর জন্য উচিত 
কাজ হল, সে এসব বিষয়ে অংশগ্রহণ করা। 


47 


২. এই দায়িত্ব ও কর্তব্য বাস্তবায়ন-পদ্ধতি: 

আর এই ব্যাপারে যা সহায়তা করবে, তা কার্যকর করবে এবং তা 
প্রচার-প্রসার ঘটাবে, তা হচ্ছে, মহিলা সাংস্কৃতিক দায়িত্বশীলা এবং 
কল্যাণ ও হেদায়েতের পথে আহ্বানকারিনীগণের মধ্যে পারস্পরিক 
সাহায্য-সহযোগিতা পথ সুগম করা। আর এই পারস্পরিক সাহায্য- 
ভালবাসা, এক্যমত ও বিভিন্ন শাখার সাংস্কৃতিক দায়িত্ব পালনকারিনীদের 
পক্ষ থেকে এ ব্যাপার বাস্তব পদক্ষেপ গ্রহণের উপর ভিত্তি করে, শুধু 
বক্তৃতা-বিবৃতির পথে নয়। তাছাড়া আরও যা এ ব্যাপারে সহযোগিতা 
করতে পারে তা হচ্ছে, বুদ্ধিমত্তা ও আবেগ-আন্তরিকতাকে কাজে 
লাগানো। সুতরাং কেবলমাত্র জ্ঞান হলেই যথেষ্ট নয়; যদিও এই যুগ 
সম্পর্কে বলা হয়ে থাকে 'জ্ঞান-বিজ্ঞানের যুগ’; এমন কথার দ্বারা যেন 
মুসলিম নারী প্রতারিত না হয়, বরং সে আবেগ-আন্তরিকতা ও 
সহানুভূতির মাধ্যমে তার উদ্দেশ্য হাসিল করতে পারে; কারণ, আবেগ- 
সহানুভূতি হল একটি বড় ধরনের প্রভাব বিস্তারকারী পদ্ধতি ও 
কুরআনিক নিয়মনীতি, যা আল-কুরআন (মানুষকে) আগ্রহীকরণ ও ভীতি 
প্রদর্শনের জন্য ব্যবহার করেছে; আর তা স্বভাবজাত পদ্ধতিও বটে। আর 
সাংস্কৃতিক দায়িত্ব ও কর্তব্য পালন-পদ্ধতির বাস্তবায়নের অন্যতম দিক 
হল: নিজের সমালোচনা করা ও অনবরত নিজের কর্মকাণ্ডের মূল্যায়ণ 
করা; যাতে সে নিজের উন্নতির চিন্তা ভুলে না যায়; নতুবা সে অলসতা 
ও শয়তানের ফাঁদে পতিত হবে। -(যুনাইদী যা উল্লেখ করেছেন তা 
থেকে সংক্ষেপিত)। 





48 


তৃতীয়ত: মুসলিম মহিলার নিজের ব্যাপারে দায়িত্ব ও 
কর্তব্যসমূুহের অন্যতম আরেকটি দিক হল: সৎকর্ম করা: আর 
সৎকর্ম এমন কাজকে বলে, যার সমর্থনে আল-কুরআনুল কারীম অথবা 
সুন্নাতে নববী তথা হাদিসের দলিল রয়েছে। 


আর সৎকর্মকে তার হুকুম তথা বিধান অনুযায়ী ফরয ও মুস্তাহাবের মত 
প্রকারে বিভক্ত করা হয়ে থাকে; আর তার প্রকারের মধ্যে এমন ধরনের 
সৎকর্ম আছে, যার উপকারিতা ব্যক্তির নিজের মধ্যেই সীমাবদ্ধ; আবার 
এমন ধরনের সৎকাজ আছে, যার উপকারিতা অপরের দিকে ধাবিত 
হয়। সহজে বোধগম্য ব্যাপার হল ইসলাম যা স্থির করে দিয়েছে, তা 
হল: নারী তার কর্মকাণ্ডের ব্যাপারে দায়বদ্ধ; তাকে প্রতিদান দেয়া হবে 
এবং তার কাজের হিসাব নেয়া হবে; এর উপর নির্দেশিত আয়াতসমূহের 
আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে; উদাহরণস্বরূপ আল্লাহ তা'আলার 
বাণী: 
ক ES ৩৩১৯০ IE ol I TS ও আজ 
[a0 dls Jl (O28 ৩৪ 
“অতঃপর তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বলেন, ‘আমি 
তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোন নর অথবা নারীর কর্ম বিফল করি না; 
তোমরা একে অপরের অংশ।” - (সুরা আলে ইমরান: ১৯৫); আল্লাহ 
তা'আলা আরও বলেন: 


49 


SS এল ৩95 জী ৪5০৪ SAL ৬ ডু 5) 

[১৫5 :4-015১০] €61526 55218 এ পরা 
“মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে, তারা 
জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অণু পরিমাণও যুলুম করা হবে 
না।” - (সুরা আন-নিসা: ১২৪); আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও 
বলেন: 

[AY রি ৪১৮] বত ডো i i ডি SE ৮2) 
টিলা জাত 58555 
নিশ্চয়ই পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ 
পুরস্কার দান করব। -(সূরা আন-নাহল: ৯৭)। 


ঈমান ও ইলম (জ্ঞান) অর্জন যেমন একজন মুসলিম নারীর দায়িত্ব ও 
কর্তব্য, তেমনি তার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, সে এই জ্ঞানের দাবি 
অনুযায়ী আমল বা কাজ করবে; আর এই আমল ব্যতীত দুনিয়া ও 
আখেরাতে তার কোন ফলাফল অর্জিত হবে না; আল্লাহ তা'আলা বলেন: 


৫ 


এ 5 ওর টি 238 5৩5 08 9 এ] ০০৪ একী এট 

ANE AIO Ll 29) ১৪ ঠা ধা রি SEU 

[= 

“মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যাঁর করায়ত্ব; তিনি সর্ববিষয়ে 

রি রর 
50 


করার জন্য_ কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, 
ক্ষমাশীল ৷” - (সুরা আল-মুলক: ১ _ ২)। 

কাযী ‘আইয়ায র. বলেন: " ১." (উত্তম বা সুন্দর) মানে: তার 
(কাজের) একনিষ্ঠতা ও বিশুদ্ধতা । 


সুতরাং আয়াতসমূহ আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য দু'টি শর্ত নির্ধারণ 
করেছে; 

- ঈমান ও ইখলাস তথা একনিষ্ঠতাকে এক আল্লাহর জন্য 
নির্দিষ্ট করা এবং তার সকল কর্মকাণ্ডকে তার অধীন করা। 

- সৎকর্ম; আর সৎকর্ম ততক্ষণ পর্যন্ত সৎকর্ম বলে গণ্য হবে না, 
যতক্ষণ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের মত 
করে না হবে। 

অনুরূপভাবে আয়াতসমূহ আমলের (সৎকাজের) জন্য দু'টি প্রতিদান বা 
পুরস্কারকে নির্ধারণ করে দিয়েছে: দুনিয়াতে পবিত্র জীবন এবং পরকালে 
জান্নাত। 


আর মুসলিম নারীর উপর আবশ্যক হল এই কাজ বাস্তবায়ন করা। 
সুতরাং যদি তা ফরয কাজ হয়, যেমন ফরয সালাত, ফরয যাকাত, 
রমযান মাসের সাওম, সামর্থ্যবান হলে জীবনে একবার হজ করা এবং 
অপরাপর আবশ্যকীয় কাজস হয়, তবে তার উপর কর্তব্য হচ্ছে কোন 
প্রকার ক্রুটিবিচ্যুতি অথবা কমতি অথবা অবহেলা অথবা তুচ্ছ জ্ঞান করা 
ছাড়াই তা যথাযথভাবে বাস্তবায়ন করা। 


51 


পক্ষান্তরে যদি তা ফরয কাজ না হয়ে নফল ও মুস্তাহাবের মত কাজ 
হয়, যার করার অনুমতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তার 
মুমিন বান্দাদেরকে করুণা করেছেন, তাহলে তার উচিত হবে সে 
কাজগুলো থেকে একটি পূর্ণ অংশ গ্রহণ করা। কারণ, 
-  ফরযসমূহ পালনের ক্ষেত্রে যে ক্রুটিবিচ্যুতি হয়েছে, এই নফল 
কাজসমূহ তার ক্ষতিপূরণ করবে। 
- তা এসব অপকর্ম ও গুণাহসমূহ ক্ষমা করার ব্যবস্থা করবে, যে 
অপরাধ তার জীবনে সংঘটিত হয়েছে। 
- এবং তা তার মর্যাদাকে সমুন্নত করবে। 


আর এর মাধ্যমে সৎকর্মশীল পুরুষ ও নারীদের মধ্যে প্রতিযোগিতার 
সৃষ্টি হবে এবং ঈমানের সম্পর্ক বৃদ্ধি পাবে। 


আর সেই হল মুসলিম বুদ্ধিমতী নারী, যে তার জন্য এই সালাত, সাওম, 
দান-সাদকা, হজ, ওমরা, দাওয়াত, সৎকাজের আদেশ করা, অন্যায় 
কাজ থেকে বিরত রাখা, সততা, পরোপকার ইত্যাদি নফল ইবাদতের 
কিছু অংশ বরাদ্ধ করে রাখে। 


আর তার উচিত হবে, সে যেন বিভিন্ন প্রকারের নফল কাজ করার 

ব্যাপারে যত্নবান হয়, সুতরাং সে নফল কর্মসমূহ থেকে এমন কাজ 

করার উদ্যোগ গ্রহণ করবে, যার ফায়দা বা উপকারিতা তার মধ্যে 

সীমাবদ্ধ থাকবে এবং এমন কাজ করার উদ্যোগও গ্রহণ করবে, যার 

ফায়দা অপরাপর ব্যক্তিদের দিকে ধাবিত হবে; আর উভয় শ্রেণীর আমল 

বা কার্যক্রমের মধ্যে বিরোধের সময় এ কাজটিকেই প্রাধান্য দেবে, যার 
52 


মধ্যে অপরের কল্যাণ বা উপকার নিহিত রয়েছে; আর যখন বিভিন্ন 
প্রকার নফল কাজ তার সামনে এসে উপস্থিত হবে যেমন, নিজে 
কুরআন পাঠ অথবা অপরকে কুরআন পাঠ করানো ও তাকে শিক্ষা 
দেওয়া, এমতাবস্থায় সে এ আমলটিকেই প্রাধান্য দেবে, যার উপকারিতা 
অন্যের মাঝে ছড়িয়ে পড়বে; আর তা হল দ্বিতীয় কাজটি (অর্থাৎ 
অপরকে কুরআন পাঠ করানো ও তাকে শিক্ষা দেওয়া)। 


আর সেখান থেকেই আমি বলব: মুসলিম নারীর আবশ্যকীয় কাজ হল 
সে তার দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক কর্মকাণ্ডের জন্য একটি 
কর্মসূচী তৈরি করবে; অতঃপর তার জন্য একটা সম্ভাব্য ছক তৈরি 
করবে যাতে সে তার কাজগুলোর অনুশীলন, বাস্তবায়ন ও এগুলোর 
মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে; এমনকি সে আল্লাহর ইবাদত করবে 
তার কার্যক্রমের প্রতি অন্তর্দৃষ্টি দিয়ে । 

আর এভাবেই তার কার্যক্রম পরিচালিত হবে; যেমন অচিরেই এ গ্রন্থের 
উপসংহারে তার বিস্তারিত বর্ণনা আসবে ইনশাআল্লাহ। 


তাহলে বুঝা গেল যে, নিম্নোক্ত বিষয়গুলো সৎ আমলের অন্তর্ভুক্ত হবে: 

- ইসলামের পাঁচটি রুকন বা স্তত্তকে বাস্তবায়ণ করা: সুতরাং সে 
পাঁচবার সময়মত সালাত আদায় করবে; তার শর্ত ও ওয়াজিবসমূহ এবং 
যথাসম্ভব তার মুস্তাহাবসমূহ যথাযথভাবে আদায় করবে। 

- আর সে যাকাত আদায়ের মাধ্যমে তার সম্পদকে পবিত্র করবে, যদি 
তার নিকট এমন সম্পদ থাকে, যাতে যাকাত ওয়াজিব হয়। 


- আর সে রমযান মাসে সাওম (রোযা) পালন করবে। 
53 


- আর সে জীবনে একবার হজ পালন করবে, যদি সে হজ পালনের 
এই পথে সামর্থ্যবান হয়; আর সামর্থ্যের মধ্যে তার সাথে মাহরাম ব্যক্তি 
বিদ্যমান থাকা অন্যতম। 


- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
ees) ০৮9 ৯১৬ ০৪৪৯১ ৯১৪৯ ০০৬০) at Bll ele 
(alas) (৪ 24151 ভা ৩০ এ ৬৯ ১ 0৫ 
“যখন নারী তার পাঁচ ওয়াক্তের সালাত আদায় করবে; তার (রমযান) 
মাসের সাওম পালন করবে; তার লজ্জাস্থানের হেফাজত করবে এবং 
তার স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে: তুমি জান্নাতের যে 
দরজা দিয়ে ইচ্ছা কর, সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ কর।” - (ইমাম 
আহমদ হাদিসখানা বর্ণনা করেন)।৯ 


- তার বিশেষ দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন করা: উদাহরণস্বরূপ সে 
শরী'আত কর্তৃক ফরযকৃত পর্দা যথাযথভাবে মেনে চলবে; আর তা হল, 
সে তার অপরিচিত পুরুষদের থেকে তার চেহারা ও দুই হাতসহ সম্পূর্ণ 
শরীরকে ঢেকে রাখবে; অনুরূপভাবে সে লজ্জা, শরম ও সচ্চরিত্রের 
হেফাজত করবে । আর এই বক্তব্যের সমর্থনে অনেক দলিল-প্রমাণ 
রয়েছে; আল্লাহ তা'আলা বলেন: 





£: আহমদ, মুসানাদ, অধ্যায়: মুসনাদুল 'আশরাতিল মুবাশশিরীনা বিল জান্নাহ ( ০ 
24৬ | ৯৮১), পরিচ্ছেদ: আবদুর রহমান ইবন 'আউফ রা. বর্ণিত হাদিস 





(০০ dhl ৬০১ ৬০৯১ ০১১০ ৬১ ০ ৪০ ৩০১০০), হাদিস নং ১৬৬১ 
54 


i পেট ag 8 LUSH এ এ ERS 58 
4584 ভরা এপ এয়া ভে এ এ ২ এ Ae 
[৮৭:০1] 5)৯] © 17555 
“হে নবী-পত্তবিগণ! তোমরা অন্য নারীদের মত নও; যদি তোমরা 
আল্লাহকে ভয় কর, তবে তোমরা পর-পুরুষের সাথে কোমল কণ্ঠে 
এমনভাবে কথা বলো না, যাতে অন্তরে যার ব্যাধি আছে, সে প্রলুব্ধ হয় 
এবং তোমরা ন্যায়সংগত কথা বলবে। আর তোমরা স্বগৃহে অবস্থান 
করবে এবং প্রচীন (জাহেলী) যুগের মত নিজেদেরকে প্রদর্শন করে 
বেড়াবে না। তোমরা সালাত কায়েম করবে ও যাকাত প্রদান করবে 
এবং আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত থাকবে। হে নবী-পরিবার! আল্লাহ 
তো কেবল চান তোমাদের থেকে অপবিভ্রতা দূর করতে এবং 
তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে ৷” - (সুরা আল-আহ্যাব: ৩২ _ 
৩৩)। 
আছে ললিতা রহ নি 
৬৮ JS ৩১৯ ৩1 সু ভা এ ৪৪101254155 8 ৫6০) 
91503 1225৮ 9 EIU (৪১ BL ৩৪9 LS) ৪০৪০ GE 
20 ৩০৪43 ভরা ৪ SK 5 6] ৬২১৩৮ ৩৮55৪: 
০5 ৬৬৯ 555 ৩৪ ৬৯৫5 ৩৬০ Sl 95 GA ৬ 3 


55 


ESS NI HT IL DB এ ৩৫ ৩ 3৪১8 nell 338 
৯১৯] (OLE এস ie ৩৫ LEIS ৩! টি as 9৪ 4৪9 

[or :-।১-২। 
“হে মুমিনগণ! তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা খাবার 
প্রস্তুতির জন্য অপেক্ষা না করে ভোজনের জন্য নবীর গৃহে প্রবেশ করো 
না। তবে তোমাদেরকে আহ্বান করলে তোমরা প্রবেশ কর এবং 
ভোজনশেষে তোমরা চলে যাও; তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো 
না। কারণ, তোমাদের এই আচরণ নবীকে কষ্ট দেয়, সে তোমাদেরকে 
উঠিয়ে দিতে সংকোচ বোধ করে; কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ 
বোধ করেন না। তোমরা তার স্ত্রীদের নিকট কোন কিছু চাইলে পর্দার 
অন্তরাল থেকে চাইবে। এই বিধান তোমাদের এবং তাদের হৃদয়ের জন্য 
অধিকতর পবিভ্র। তোমাদের কারও পক্ষে আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া 
সংগত নয় এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা তোমাদের 
জন্য কখনও বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা ঘোরতর অপরাধ।” - 
(সুরা আল-আহ্যাব: ৫৩ ); আর এই আয়াতটি ‘পর্দার আয়াত’ বলে 
পরিচিত। 


সুতরাং যখন এই আয়াত দু'টি সর্বশ্রেষ্ঠ যুগের মুমিনদের স্ত্রীগণের 
পবিত্রতার ব্যাপারে অবতীর্ণ হয়েছে, তখন তাদের পরবর্তী নারীদের 
জন্য পর্দা তো আরও অতি উত্তমভাবেই জরুরি হয়ে পড়ে; এই 
বক্তব্যকে সমর্থন করে আল্লাহ তা'আলার বাণী: 


56 


৩৪ SEE GS Geel সি ও) ৪৭ & ভুগা পু) 
1€ ও ০৪০15 SE ৬8 ১ 05 এ উস DS ভাল 

[ ০৭:০1) ৪১৯, 
“হে নবী! তুমি তোমার স্ত্রীও কন্যাগণকে এবং মুমিনদের নারীগণকে 
বল, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। 
এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে 


না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।” - (সুরা আল-আহ্যাব: ৫৯)।৯ 


- আর সৎ কাজের মধ্যে আরও যা অন্তর্ভুক্ত, তা হল: নফল ও 
মুস্তাহাবসমূহ, যা সম্পাদনের জন্য প্রত্যেক মুসলিম পুরুষ ও নারী উদ্বুদ্ধ 
করে, পূর্বে যার বর্ণনা করা হয়েছে; আর তা হল: কুরআন পাঠ, যিকির- 
আযকার, নফল সালাত, নফল রোযা এবং নফল দান-সাদকা। 

- অনুরূপভাবে আদব-কায়দা, শিষ্টাচারিতা ও নৈতিক চরিত্র, যা আত্মস্থ 
করা মুসলিম নারীর জন্য আবশ্যক; যেমন: কথায় ও কাজে সত্যবাদিতা, 
মিথ্যা না বলা, ধৈর্যধারণ করা, অপরের সাথে উত্তম ব্যবহার করা, কথার 
সময় বিনয় ও নম্রতা প্রদর্শন করা, সাক্ষাতের সময় প্রফুল্ল থাকা এবং 
চলাফেরায়, পানাহারে, ঘুমানোর সময়, কথাবার্তায়, উঠা-বসা ইত্যাদির 
ক্ষেত্রে সাধারণ শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখা। সুতরাং মুসলিম নারীর 
উপর আবশ্যকীয় কর্তব্য হল এইসব মর্ষদাপূর্ণ নৈতিক চারিত্রিক 





1ঃ শাইখ ডক্টর আবু যায়েদ তার 'হারাসাতুল ফদিলত" (২১১ 1» ) নামক অভিনব 
পুস্তকে আয়াতসমূহকে দলিল হিসেবে পেশ করার কারণসমূহ বিস্তারিত আলোচনা 
করেছেন। 





57 


গুণাবলী অর্জনে আত্মনিবেদন করা এবং এসব উত্তম আচরণ ও 
শিষ্টাচারের অনুসরণ করা। 
- আর সৎ কর্মসমূহের মধ্য থেকে অন্যতম সৎকাজ হল: আন্তরিকতাপূর্ণ 
কর্মকাণ্ড, যেমন আল্লাহ তা'আলাকে আন্তরিকভাবে ভালবাসা, তাঁকে ভয় 
করা, তাঁর নিকট প্রত্যাশা করা, তাঁর ধ্যান করা (সর্বক্ষণ তাঁর কথা 
খেয়াল রাখা) ইত্যাদি। 
- আর সৎ কর্মসমূহের মধ্য থেকে আরও কিছু সৎকাজ হল: এমন 
কতিপয় কর্মকাণ্ড, যেগুলোর ফায়দা বা উপকারিতা অন্যের প্রতি ধাবিত 
হয়; যেমন: ইলম বা জ্ঞান শিক্ষা দেয়া, কুরআন পাঠ করানো, উপদেশ 
বিধবাকে সাহায্য করা, দুঃখ-কষ্ট দূর করা, উদ্বেগ-উৎকণ্ঠা প্রশমিত 
করা, সৎকর্মের আদেশ দেয়া ইত্যাদি; অচিরেই যার বিষদ বর্ণনা আসছে 
ইনশাআল্লাহ । 
- আর সৎ কর্মসমূহের মধ্য থেকে আরও কিছু সৎকাজ হল: লজ্জাস্থান 
ও জিহ্বা (ভাষা) কে হেফাজত করা এবং দৃষ্টি অবনমিত করা; আল্লাহ 
তা'আলা বলেন: 
৯০] € ৩৮১১ ৩০০5 pail ৬০ ৩০৯ PFD I ৯ 
[7:51 
“আর মুমিন নারীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও 
তাদের লজ্জাস্থানের হেফাজত করে।” - (সুরা আন-নূর: ৩১); আর 


58 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে উল্লেখিত হাদিসে জন্নাতে 
প্রবেশের কতগুলো শর্ত বর্ণনা করতে গিয়ে বলেছেন: 
(৬৯১৯ ৬০৪৯১) (সে তার লজ্জাস্থানের হেফাজত করবে)। 


পরিতাপের বিষয় হল, অধিকাংশ মুসলিম নারী তাদের অঙ্গপ্রত্যঙ্গসমূহের 
ব্যাপারে উদার বা ছাড় দেওয়ার নীতি অবলম্বন করেছে; তারা তাদের 
চোখের লাগাম ছেড়ে দিয়েছে; ফলে তারা জনসমাবেশ, ম্যাগাজিন, হাট- 
বাজার ইত্যাদিতে হালাল ও হারাম জিনিস প্রত্যক্ষ করতে থাকে; 
যেমনিভাবে তারা তাদের জিহ্বাকে মুসলিম পুরুষ ও নারীদের 
মানসম্মান নিয়ে টানাটানির অনুমোদন দিয়ে থাকে এবং তারা গিবত 
(পরচর্চা), কুৎসা, মিথ্যা ইত্যাদিতে জড়িয়ে পড়ে। 

- আর সৎ কাজের মধ্যে আরও অন্যতম কাজ হল: তার স্বামীর 
অধিকারসমূহ প্রতিষ্ঠা বা আদায় করা; বস্তুত: এই অধিকারটি 
বিশেষভাবে আলোচনার দাবী রাখে, তার গুরুত্ব, মহত্ব ও এই ব্যাপারে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দৃঢ় অবস্থান ও 
গুরুত্ব প্রদানের কারণে । আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার হক তথা 
অধিকারসমূহের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হল স্বামীর হক; আর তার 
স্বামীর অধিকারসমূহ হল: 

তাকে সন্তুষ্ট রাখা এবং তাকে অসন্তুষ্ট বা বিরাগভাজন না 
করা। 

তার পোষাক-পরিচ্ছদ ও খাবার প্রস্তুতের মত বিশেষ 
কাজসমূহ সম্পাদন করা। 


59 




















7 তার মন-মানষিকতার প্রতি খেয়াল রাখা। 

৷ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে তাকে বিব্রত না করা; বিশেষ করে 

সে যখন স্বল্প আয়ের লোক হয়। 

[ ভাল কাজে তাকে উৎসাহিত করা। 

7 তাকে আল্লাহর দিকে আহ্বান করা, যখন সে ক্রটিবিচ্যুতি করে 
অথবা ভাল কাজে অবহেলা করে; আর তাকে কোমল ভাষায় 
উপদেশ দেওয়া। 

7 তাকে তার কর্মকাণ্ডে ও মানসিক অবস্থার উন্নয়নে উৎসাহ 

প্রদান করা । 

7 প্রত্যেক কল্যাণকর পথে তার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে 

দেয়া। 

7 তার নির্দেশসমূৃহ কাজে পরিণত করা; তবে সেই নির্দেশ 

অন্যায় কাজের হলে তা বাস্তবায়ন করা যাবে না। 

| অন্যায় ও অবাধ্যতার ক্ষেত্রে তার অনুগামী না হওয়া। 






































সর + 


চতুর্থত: একজন মুসলিম নারীর নিজের ব্যাপারে দায়িত্ব ও 
কর্তব্যসমূহের অধীনে আরও যা অন্তর্ভুক্ত হয়, তা হল তার নিজেকে 
অন্যায় ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে রক্ষা করা; শয়তানের পথসমূহ বন্ধ 
করা এবং কামনা-বাসনা ও লোভ-লালসাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা । আর 


60 


এখানে কুরআন ও সুন্নাহর ভাষ্য থেকে যা বর্ণিত হয়েছে, তার আলোকে 
কিছু বিশেষ দিক উল্লেখ করা হবে; 


প্রত্যক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সাথে সম্পর্কিত 
ইবাদতের নির্দেশের ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করা থেকে 
সতর্ক থাকা; যেমন সালাত ও সাওমের ক্ষেত্রে অবহেলা করা; 
বিশেষ করে সময় মত সালাত আদায় না করা। 
আত্মার দুর্বলতা ও আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার প্রতি 
আস্থাহীনতা থেকে সতর্ক থাকা; আরও সতর্ক থাকা জাদুকর, 
ভেলকিবাজ, ভণ্ড ও প্রতারক, জ্যোতিষী, ভবিষ্যতবাণী পাঠকারী 
প্রমুখের মত কাফির, ফাসিক ও পথভ্রষ্টদের থেকে; আর 
গমনকারীদের অধিকাংশই হল নারী। 
সামগ্রিকভাবে ছোট-বড় সকল প্রকার অন্যায় ও অবাধ্যতা 
থেকে দূরে থাকা এবং তাতে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকা; 
আর এই ব্যাপারে নির্দেশ সংবলিত কুরআন ও সুন্নাহর অনেক 
বক্তব্য রয়েছে; সুতরাং যেই নস বা বক্তব্যই আনুগত্যের 
ব্যাপারে নির্দেশ প্রদান করে, ঠিক সেই নস বা বক্তব্যই আবার 
প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে অন্যায় ও অবাধ্যতা থেকে 
সতর্ক করে। 
মুসলিম নারীদের মান-সম্মানের মধ্যে অযাচিত হস্তক্ষেপ করা 
থেকে সতর্ক থাকা, যা অধিকাংশ নারীর মধ্যে ছড়িয়ে আছে; 
কারণ, গিবত (পরচর্চা) করা, কুৎসা রটনা করা, মিথ্যা কথা 
61 


বলা এবং অমুক পুরুষ ও অমুক নারীর সমালোচনা করাটা 
তাদের মজলিস বা বৈঠকসমূহের মধুতে পরিণত হয়। 
পোষাক-পরিচ্ছদ ও সাধারণ বাহ্যিক দিকের ক্ষেত্রে নমনীয়তা 
বা ছাড় দেয়ার প্রবণতা থেকে সতর্ক থাকা, যা অধিকাংশ 
নারীর মধ্যে ছড়িয়ে পড়েছে; ফলে তারা খাট, খণ্ডিত, হালকা- 
পাতলা, বাহু নগ্নকারক, দৃষ্টি আকর্ষক ও কাফির নারীদের 
অনুসরণীয় পোষাক পরিধান করতে শুরু করেছে। 

বাহ্যিক ও অভ্যন্তরীন সর্বক্ষেত্রে কাফির নারীদের অনুসরণ ও 
অনুকরণ করা থেকে সতর্ক থাকা; আর সতর্ক থাকা তাদের 
(কাফির নারীদের) কর্মকাণ্ডে বিমুগ্ধ হওয়া থেকে । কারণ, 
মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ নারী চুল, পোষাক-পরিচ্ছদ 
ইত্যাদির আকৃতি ও ধরন-প্রকৃতির ক্ষেত্রে প্রত্যেক (বহিরাগত 
ও শরী'আত গর্হিত) হৈচৈ সৃষ্টিকারী নারী-পুরুষের অনুসরণ 
করতে শুরু করে দিয়েছে। 


এই হল এমন কিছু নমুনা, যা থেকে মুসলিম নারীর সতর্কতা অবলম্বন 
করা আবশ্যক; আর যেমনিভাবে শরী'আতের নিয়ম-কানুনের আনুগত্য 
করলে সাওয়াব দেয়া হয়, ঠিক তেমনিভাবে অন্যায়-অপরাধ পরিত্যাগ 
করার কারণেও সাওয়াব দেয়া হবে; সুতরাং আনুগত্যের কাজ 
সম্পাদনের ব্যাপারে তার যেমন দায়িত্ব ও কর্তব্য রয়েছে তেমনিভাবে 
অন্যায়-অপরাধ পরিত্যাগ করার ক্ষেত্রেও তার দায়িত্ব ও কর্তব্য অনেক 


62 


দ্বিতীয় ক্ষেত্র: মুসলিম নারীর উপর তার ঘরের দায়িত্ব ও 


A 


কতব্য 
ঘর বা আবাসগৃহ হচ্ছে এমন একটি ছোট্ট রাষ্ট্র, যা অধিকাংশ ক্ষেত্রে 
তার এই মৌলিক উপাদানগুলোকে অন্তর্ভুক্ত করে: স্বামী, স্ত্রী, পিতা ও 
মাতা এবং সন্তান-সন্তভতি। সুতরাং তা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা 
কর্তৃক তাঁর বান্দাদের প্রতি প্রদত্ত নিয়ামতরাজির মধ্যে অন্যতম; তিনি 
বলেন: 
UN AMELIE LES ৬৪৮ এ UG) 

“আর আল্লাহ তোমাদের গৃহকে করেন তোমাদের আবাসস্থল” - (সূরা 
আন-নাহল: ৮০); আর তার (ঘরের) প্রকৃত মূল্য সম্পর্কে শুধু তারাই 
অবগত এবং তার কদর বা মর্যাদা শুধু তারাই অনুমান করতে পারবে, 
নীচে ও পথে-ঘাটে। আর ঘরের মধ্যেই পরিবারের সদস্যগণ তাদের 
বৈশিষ্ট্য ও পরিপূর্ণ মর্যাদার নিয়ামত ভোগ করেন; এই ঘর তাদেরকে 
কঠিন গরম এবং ঠাপ্ডার প্রকোপ থেকে রক্ষা করে; আল্লাহ সুবহানাহু 
ওয়া তা'আলা এই মহান নিয়ামত দ্বারা তাদের মর্যাদাকে সমুন্নত 
করেছেন; তিনি বলেন: 

[A ELI ৩০০০৮৪৬৪ ৩৯ BG ) 
“আর আল্লাহ তোমাদের গৃহকে করেন তোমাদের আবাসস্থল ৷” - (সুরা 


আন-নাহল: ৮০)। 
63 


ইবনু কাছির র. এই আয়াতের ব্যাখ্যায় বলেন: 

ভী ও] ০9] ৩০৭৯ ০০ ৩ ০০৮০ FPS এ) এ)৩ 5৯" 
7631 9 ০০০ ৬৬ ৩৪০৯3 4৪ ৩3০০০৯৪339১ ৭৯ ০৪ 
“আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা তাঁর বান্দাদের প্রতি প্রদত্ত পূর্ণ 
নিয়ামতরাজির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে, তিনি তাদের জন্য এমন 
আবাসিক ঘরের ব্যবস্থা করেছেন, যাতে তার আশ্রয় গ্রহণ করে; যার 
দ্বারা তারা নিজেদের টেকে রাখে এবং সকল প্রকার উপকার ভোগ 
করে।”** 


আর এই ঘরের গুরুত্ব ও তার মহান মর্যাদার কারণে ইসলাম তার 
বিষয় ও কার্যক্রমসমূহকে সুশৃঙ্খলভাবে সাজিয়েছে এবং দায়িত্ব ও 
কর্তব্যসমূহকে তার মৌলিক উপাদান অনুযায়ী বণ্টন করেছে; বিশেষ 
করে মৌলিকভাবে মুসলিম নারীর সাথে যা সংশ্লিষ্ট (তা), কেননা সে 
হচ্ছে ঘরের মধ্যে মা, অনুরূপভাবে স্ত্রী, কন্যা ও বোন; সুতরাং ঘরের 
মধ্যে তার অনেক বড় করণীয় রয়েছে এবং এঁ ঘর নামক রাষ্ট্রের মধ্যে 
তার দায়িত্ব ও কর্তব্যও অনেক বড়, যে রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস 
করার জন্য ইসলামের শত্ৰুগণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। কারণ, এ 
রাষ্ট্রটি হচ্ছে সমাজের প্রতি প্রসারিত এক বৃহৎ গবাক্ষ। সুতরাং যখন 


তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তখন সমাজের রন্ধে রন্ধে বিশৃঙ্খলা দেখা 





1 তাফসীরু ইবনে কাছির, সূরা আন-নাহলের তাফসীর, আয়াত: ৮০ 
64 


দেবে। ফলে ইসলামের শত্রুরা সমাজের অন্যতম প্রধান দু'টি বিষয়ের 
প্রতি মনোযোগ দিয়েছে; আর তা হল, যে কোন বয়সের নারী ও শিশু । 


১. ঘরের মধ্যে তার দায়িত্ব ও কর্তব্যের শর'য়ী ভিত্তি: 

ঘরে নারীর দায়িত্ব ও কর্তব্যসমূহের ব্যাপারে শর'য়ী ভিত্তি হচ্ছে, তার 

উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ ব্যাপক আমানতদারিতা হিসেবে 

নির্ধারিত হওয়ার উপর। আল্লাহ তা'আলা বলেন: 

EG sd BE ০৮96 HUE 31995 od এডি) 
[ANS NE 1€€ 35:05 

“হে মুমিনগণ! জেনে শুনে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ 

করবে না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ 

করো না।” - (সুরা আল-আনফাল: ২৭)। 


আর এই দায়িত্ব ও কর্তব্য প্রতিরক্ষামূলক দায়িত্বে পরিণত হয়ে যায়, যা 
পালন করা প্রত্যেক নারীর উপর আবশ্যক, যেমনিভাবে তা পালন করা 
পুরুষের জন্যও আবশ্যক। আল্লাহ তা'আলা বলেন: 
045৮0 এ ৬১১০ HULSE LEH Lk SAE 
S23 05 35549 2৮৭5 BT ৩১৫ V 95 ১৬ Kile Cle 
[ 7:৯০ ১৯০] টে 
“হে মুমিনগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে 
আগুন থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে 


65 


নিয়োজিত আছে নির্মমহদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য 
করে না তা, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন। আর তারা যা করতে 
আদিষ্ট হয়, তাই করে।” - (সুরা আত-তাহরীম: ৬)। 


আর শরী'আত এসব দায়িত্ব ও কর্তব্যের প্রতি নজর দেয়, যাতে উভয় 
গৃহকর্তা স্বামী ও স্ত্রীর কল্যাণকর সীমারেখার মধ্যে ব্যাপক দায়িত্ব ও 
কর্তব্য পালনে দায়বদ্ধ থাকে। কারণ, বুখারী ও মুসলিমে আবদুল্লাহ 
ইবন ওমর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত আছে, তিনি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন: 
4৪) ৩০ Lis Eb 7৩১ ০৫০১ ১০ ৩১১০১৪৪৪০৮৪) 
les) এ ও 2551) 8০009 489০ ০০ 4১৮৮ ৯৯১ এ. 3 Eb ০৯9) 
কি 5৮4) 51৬ ৩2 8 291) LA 15) 8 ১1০9০ ০০ 4১৮) 
৯১ এ * ৪৪১ ৩০ ৩৪১৮১ I SEL PEL কত ii 
ED PSS ০৬০০ ০০ 42৮3 এগ ০৩ SED ১৯০5 ও এ ৩ 
(০৮৮3 BEd 4৯০০) ০৩১৯ 
“তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল (রক্ষণাবেক্ষণকারী), আর তোমাদের 
প্রত্যেককেই তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা 
হবে। ইমাম বা শাসক হলেন দায়িত্বশীল, আর তাকে তার অধীনস্থদের 
রক্ষণাবেক্ষণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পুরুষ তার 
পরিবার ও সংসারের জন্য দায়িত্বশীল, আর তাকে তার পরিবারের 
রক্ষণাবেক্ষণ ও দায়িত্বপালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর নারী 
তার স্বামীর ঘর রক্ষণাবেক্ষণের ব্যাপারে দায়িত্বশীল, আর তাকে তার 
66 


দায়িত্বপালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অপর এক বর্ণনায় আছে: 
'নারী তার স্বামীর ঘর ও তার সন্তানের রক্ষণাবেক্ষণের ব্যাপারে 
দায়িত্বশীল, আর তাকে তাদের ব্যাপারে তার দায়িত্বপালন সম্পর্কে 
জিজ্ঞাসাবাদ করা হবে। আর খাদেম (সেবক) তার মনিবের ধন-সম্পদ 
রক্ষণাবেক্ষণের ব্যাপারে দায়িত্বশীল, আর তাকে তার দায়িত্বপালন 
সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। বর্ণনাকারী বলেন, আমি ধারণা করি 
যে, তিনি (রাসূল) আরও বলেছেন: পুরুষ ব্যক্তি তার পিতার ধন-সম্পদ 
রক্ষণাবেক্ষণের ব্যাপারে দায়িত্বশীল, আর তাকে তার দায়িত্বপালন 
সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর তোমাদের সকলেই দায়িত্বশীল, 
আর তোমাদের সকলকেই তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে 
জিজ্ঞাসাবাদ করা হবে।” * 

তেমনিভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি এই দায়িত্ব ও কর্তব্যের ক্ষেত্রে নারী ও 
পুরুষের মধ্যে অধিকার ও দায়িত্ব-কর্তব্যের ভারসাম্য রক্ষার করার 
উপর জোর দেয়। 

সুনানের বর্ণনাকারীগণ আমর ইবনুল 'আস রাদিয়াল্লাহু “আনহু থেকে 
বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় 
হজে ভাষণ দিতে শুনেছেন; সুতরাং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের বাণী থেকে যা শুনেছেন, তার অংশবিশেষ হল: 





1« বুখারী, কিতাবুল জুম'আ (২4 ৮৬৫ ), পরিচ্ছেদ: গ্রাম ও শহরে জুম'আ প্রসঙ্গে 
(৩০৬ 9 ৬১৪) 3 | ০৬), বাব নং ১০, হাদিস নং ৮৫৩; মুসলিম, ইমারত 
(54১) অধ্যায়, বাব নং- ৫, হাদিস নং- ৪৮২৮ 

67 


০৮২০) ৩৮০৮০০০১০৭১ le SIS YS এ এ) 
৩১৯০০ ৩১৫৩১৭ ০১১ ২১৩১৯০০০০০০ ৭০৪ ৩২ ১৩৪০৭ 
als Sls) telly ৩৩৪১৪ ৪ এজ! 1১০ ৩৮৪৩ ৪০৯ 

নেহার 
“জেনে রাখ! তোমাদের স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে, 
অনুরূপভাবে তোমাদের উপরও তোমাদের স্ত্রীদের অধিকার রয়েছে; 
সুতরাং তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার হল, তারা যেন 
তোমাদের বিছানায় এমন কাউকে যেতে না দেয়, যাকে তোমরা অপছন্দ 
কর এবং তারা যেন তোমাদের ঘরের মধ্যে এমন কাউকে অনুমতি না 
দেয়, যাকে তোমরা অপছন্দ কর। আরও জেনে রাখ! তোমাদের উপর 
তাদের অধিকার হল, তোমরা তাদের বস্ত্র ও অন্যের ব্যাপারে তাদের 
প্রতি উত্তম ব্যবহার করবে ।”৯ 


২. এসব দায়িত্ব ও কর্তব্যের বিস্তারিত বিবরণ: 
(ক) আদর্শ স্ত্রী হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য: 
আর এই কর্তব্যের মূল হলো স্বামীর প্রতি তার দায়িত্ব। তার উপর তার 
স্বামীর অধিকার অনেক বড়, যা তার পিতা-মাতার অধিকারের চেয়েও 


১ তিরমিযী, অধ্যায়: দুগ্ধপান ( 6৮০০ ৮৬5), পরিচ্ছেদ: স্বামীর উপর তার স্ত্রীর 
অধিকারের ব্যাপারে যা এসেছে (৬৬৯১) মগ ৯ ৬:৮ ৬ ০১১), বাব নং- ১১, 
হাদিস নং- ১১৬৩; ইবনু মাজাহ, অধ্যায়: বিবাহ ( ৷ »৬৩),পরিচ্ছেদ: স্বামীর 
উপর স্ত্রীর অধিকার ( ৬৯: ০ :৪!৷ ৬ ৮৯), বাব নং- ৩, হাদিস নং ১৪৫১; ইমাম 


তিরমিযী র. বলেন: এই হাদিসটি হাসান, সহীহ। 
68 








বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অধিকারের (হকের) পরেই 
তার অধিকারের শ্রেষ্ঠত্বের অবস্থান। আর এই অধিকারের শ্রেষ্ঠত্ব প্রমাণে 
এসেছে আল্লাহ তা'আলার বাণী: 


51025 F Los DIS এ সস ৬ ৩০৫% ৩৩০টি 
[৮5 :558। 


“পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব 
দান করেছেন...” - (সুরা আন-নিসা: ৩৪ ); সুতরাং সে তার স্ত্রীর) 
ব্যাপারে দায়বদ্ধ ও তার পরিচালক এবং তার সকল বিষয়ের 
তন্বাবধায়ক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


৩১৮৭ এত একি || এক) শে 85 ০) হি ০৯ শি ১) 
(০5১) 41৬০ 4৪৯১০ ৩৮ ৬৯১ ১৩০০ 1৮০৮ 

“কোন মানুষের জন্য কোন মানুষকে সিজদা করা সঠিক নয়; আর কোন 

উপর তার স্বামীর বিরাট অধিকার (হক) রয়েছে।” ৯ 

উম্মে সালমা রাদিয়াল্লাহু 'আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 





*6 আহমদ, মুসানাদ, অধ্যায়: মুসনাদুল মুকছিরীন মিনাস্‌ সাহাবা (৬০ ৩১৩৫ ১২... 
২০), পরিচ্ছেদ: মুসনাদে আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু (| এ এ 





4০ ৷ ৬৯) ৬৫০), হাদিস নং- ১২৬৩৫ 
69 


9219৪১০০০05) ) 42441 ০১৩০১ Ph les ৯905 Sb Al Lh 
(= 

“নারীদের যে কেউ মারা যাবে এমতাবস্থায় যে তার স্বামী তার উপর 

সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে ।” ১ 


আর এই হক বা অধিকারের বিবরণ হচ্ছে: 

- আল্লাহ তা'আলার অবাধ্যতা নেই এমন সকল কাজে সাধারণভাবে 

তার আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

৬৯০১ ০০৬9 ৬৯০০ ০০৮০৪ bet clog es lA ০ সু 
(১11) 055 24151 ভা ৩০ এ ৬৯ ১ 0৫ 

“যখন নারী তার পাঁচ ওয়াক্তের সালাত আদায় করবে; তার (রমযান) 

মাসের সাওম পালন করবে; তার লজ্জাস্থানের হেফাজত করবে এবং 

তার স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে: তুমি জান্নাতের যে 





” তিরমিযী, অধ্যায়: দুগ্ধপান (6৮০০॥ ৮৬৪), পরিচ্ছেদ: স্ত্রীর উপর স্বামীর অধিকারের 
ব্যাপারে যা এসেছে (৷ 4 ০53 ৩ ও *উ ৬ ০০০), বাব নং- ১০, হাদিস নং- 
১১৬১; ইবনু মাজাহ, অধ্যায়: বিবাহ (54 ০০৬৩),পরিচ্ছেদ: স্ত্রীর উপর স্বামীর 
অধিকার (৷ 4০ ০53 ৩ ৬), বাব নং- ৪, হাদিস নং- ১৪৫৪; ইমাম তিরমিযী র. 
বলেন: এই হাদিসটি হাসান, গরীব। 





70 


দরজা দিয়ে ইচ্ছা কর, সে দরজা দিয়ে জান্নাতে প্রবশে কর।” - (ইমাম 
আহমদ হাদিসখানা বর্ণনা করেন)।৯৮ 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
19] ০০3 BN: JG ০৫৯ Ll ভী ১০5 Ade এ একি এ ০৮১ ০৪ 0 
Sl 4৯৮1) b= ৬৩০ ০ ও 401৬ 39 ৮৭] ৪39০৯) 
if 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল: কোন 
নারী সবচেয়ে উত্তম? জবাবে তিনি বললেন: এ নারীই উত্তম, যে নারী 
তার স্বামীকে আনন্দ দেয় যখন সে তার দিকে তাকায়; তার আনুগত্য 
করে, যখন সে নির্দেশ দেয় এবং তার নিজের ও সম্পদের ব্যাপারে সে 
যা অপছন্দ করে তার বিরুদ্ধাচরণ করে না।” (ইমাম নাসায়ী হাদিসখানা 
বর্ণনা করেন)। ১ 
- তার সাথে উত্তম আচরণ করা এবং তার কষ্ট লাঘব করা; আর এর 
উপরই নির্ভর করে তাকে সন্তুষ্ট করা এবং তার ব্যক্তিত্বকে রক্ষা করা; 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 





18 আহমদ, মুসানাদ, অধ্যায়: মুসনাদুল “'আশরাতিল মুবাশশিরীনা বিল জান্নাহ ( ০ 
২4৬ ৩2/১৯০। ৪7৩০), পরিচ্ছেদ: আবদুর রহমান ইবন 'আউফ রা. বর্ণিত হাদিস 





(০০ dhl ৬০১ ৬০৯০ ১১০ ৬১ ১ ৪০ ৩০০০), হাদিস নং ১৬৬১ 
নাসায়ী, বিবাহ অধ্যায় (৷ ৮৬৫), পরিচ্ছেদ: কোন নারী সবচেয়ে উত্তম? ( চাঁ 
০৯ 4০), বাব নং ১৫, হাদিস নং- ৫৩৪৩ 
7] 





4২১9 4 owl ১9৯1 ০৮ এ) EIU 1 GANS 9) মানি SX ১) 
4) € Ll এড) of ৬১৪৪ ৮৮১ duc ১৯ Sk dhl ১৩৪ 
(ab ৩215 ৬১০০৩) 
হুরী স্ত্রী বলে উঠে: তুমি তাকে কষ্ট দেবে না; আল্লাহ তোকে ধ্বংস 
করুক! কারণ, সে তোর নিকট আগন্তক, অচিরেই সে তোকে ছেড়ে 
আমাদের নিকট চলে আসবে। ” - ( ইমাম তিরমিযী ও ইবনু মাজাহ র. 
হাদিসখানা বর্ণনা করেন)।২ 
- তাকে ভালবাসা এবং তার বন্ধুর মতো হওয়া যে, সে তাকে দেখে 
হাসবে এবং তাকে সম্বোধন করার ক্ষেত্রে নমতা প্রদর্শন করবে। আর 
আল্লাহ তা'আলা জান্নাতের নারীদের প্রশংসা করেছেন এইভাবে: 
[৮4259115214 ও 00৮02) 
“সোহাগিনী ও সমবয়স্কা।” - ( সুরা আল-ওয়াকিয়া: ৩৭ ); ০১! 
মানে- তার স্বামীর নিকট সে সোহাগিনী। 
- সে তার (স্বামীর) অনুপস্থিতিতে নিজেকে ও তার ধন-সম্পদকে 
রক্ষণাবেক্ষণ করবে। এই ব্যাপারে পূর্বে আলোচনা হয়েছে। 


* তিরমিযী, অধ্যায়: দুগ্ধপান (6৮০০ ০৬5), পরিচ্ছেদ: ... (০০৬ *), বাব নং- ১৯, 
হাদিস নং- ১১৭৪; ইবনু মাজাহ, অধ্যায়: বিবাহ (৩৬ ০৮5),পরিচ্ছেদ: যে স্ত্রী তার 
স্বামীকে কষ্ট দেয়, তার প্রসঙ্গে (=) ৬১৮ | ও ৮১), বাব নং ৬২, হাদিস নং 
২০১৪; ইমাম তিরমিযী র. বলেন: এই হাদিসটি হাসান, গরীব; আলবানী হাদিসটিকে 
সহীহ বলেছেন। 











72 


- সে তার স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত নফল সাওম 
(রোযা) পালন করবে না; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
43১0 31 4২৪ ও ৩১ 394১১ 31 ১৯৬৬৯১১91৯০ এ ম০১ 33) 
(৮০৮৪ sl ddl J gl 
“স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য সাওম (নফল 
রোযা) পালন করা বৈধ নয়; আর স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে 
তার গৃহে প্রবেশ করতে দেবে না ...।” - ( ইমাম বুখারী ও মুসলিম র. 
হাদিসখানা বর্ণনা করেন) ৷* 
- স্ত্রী কর্তৃক তার স্বামীর ঘরকে সংরক্ষিত রাখা। সুতরাং সে তার ঘরে 
কোন অপরিচিত পুরুষ অথবা এমন কোন ব্যক্তির অনুপ্রবেশ ঘটাবে না, 
যার অনুপ্রবেশকে তার স্বামী অপছন্দ করে, যদিও সেই ব্যক্তিটি তার 
ভাই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
০৮২৯ Lb b> ES SIL), le SILS YS এ এ) 
YS 11 S552 S ON ১ ৩১৯৮৩ ০০৯৪ ৬৭৬ ১৩৮০৪ 
৩819১51০106 ৩৬০৬১০ ৩৬৪১৪ ৪ oe rt ৩৮৪৩ ৪০৯ 
16 





* বুখারী, অধ্যায়: বিবাহ ("৪4 ৮৬5), পরিচ্ছেদ: স্ত্রী কর্তৃক তার ঘরে স্বামীর অনুমতি 
ব্যতীত কাউকে প্রবেশের অনুমতি না দেয়া প্রসঙ্গে (১) ০১ ৬২৯ ও A ১১৮ ০০৬ 
43১), বাব নং- ৮৬, হাদিস নং- ৪৮৯৯; মুসলিম, অধ্যায়: যাকাত (389), পরিচ্ছেদ: 
গোলাম তার মনিবের মাল থেকে যা দান করবে, সে প্রসঙ্গে (৩ 35 42 $5০০১ 
১9১2), বাব নং- ২৭, হাদিস নং- ২৪১৭ 








73 


“জেনে রাখ! তোমাদের স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে, 
অনুরূপভাবে তোমাদের উপরও তোমাদের স্ত্রীদের অধিকার রয়েছে; 
সুতরাং তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার হল, তারা যেন 
তোমাদের বিছানায় এমন কাউকে যেতে না দেয়, যাকে তোমরা অপছন্দ 
কর এবং তারা যেন তোমাদের ঘরের মধ্যে এমন কাউকে অনুমতি না 
দেয়, যাকে তোমরা অপছন্দ কর। আরও জেনে রাখ! তোমাদের উপর 
তাদের অধিকার হল, তোমরা তাদের বস্ত্র ও অন্যের ব্যাপারে তাদের 
প্রতি উত্তম ব্যবহার করবে ।”২৯ 
- সে তার উপর অন্ন ও বস্ত্রসহ এমন ব্যয়ের বোঝা চাপিয়ে দেবে না, 
যার সামর্ঘ্য তার নেই। কারণ, আল্লাহ তা'আলা বলেন: 
€ 2955 SES ১ এ 58 ০০4৪০০০৮০০১ Sid Y 
[ 4:3১) 75] 
“বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবনোপকরণ 
সীমিত, সে আল্লাহ যা দান করেছেন তা থেকে ব্যয় করবে।” - (সুরা 
আত-তালাক: ৭)। 





* তিরমিযী, অধ্যায়: দুগ্ধপান (6৮০০॥ ৮৬5), পরিচ্ছেদ: স্ত্রীর উপর স্বামীর অধিকারের 
ব্যাপারে যা এসেছে (৷ 4০ ০53 ৩ ও *উ ৬ ০০০), বাব নং- ১০, হাদিস নং 
১১৬১; ইবনু মাজাহ, অধ্যায়: বিবাহ (54 ০৬5),পরিচ্ছেদ: স্ত্রীর উপর স্বামীর 
অধিকার (৷ 4০ ০53 5> ৬), বাব নং- ৪, হাদিস নং- ১৪৫৪; ইমাম তিরমিযী র. 
বলেন: এই হাদিসটি হাসান, গরীব। 





74 


- বিশেষ প্রয়োজনের মুহূর্তে তার চাহিদা পূরণ করা এবং কোন 
নির্ভরযোগ্য কারণ ছাড়া তাকে নিষেধ না করা। বিশুদ্ধ হাদিসের মধ্যে 
এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
৮ ৪৯৩১৬ ed 235 of 2 421০5 dl sll jl es 3) 
(২9 Al) 
যখন কোন পুরুষ তার স্ত্রীকে তার সাথে একই বিছানায় শোয়ার জন্য 
পর্যন্ত ফেরেশতারা এ মহিলার উপর লা‘নত (অভিশাপ) বর্ষণ করতে 
থাকে ।” - (ইমাম বুখারী ও মুসলিম র. হাদিসখানা বর্ণনা করেন) ।.** 
যায়। এর ফলে স্বামী তার দৃষ্টিকে অবনমিত রাখবে এবং তাকে 
হারামের মধ্যে ছেড়ে দেবে না। স্ত্রীর তাই উচিত নিজেকে এমন বস্তুর 
দ্বারা সুসজ্জিত করার চেষ্টা করা, যাতে স্বামী আকৃষ্ট হয়; ফলে তার চোখ 
সুন্দরের প্রতি পড়বে এবং তার নাক দ্বারা সে সুন্দর ঘ্বাণই পাবে; 
যেমনিভাবে সে তাকে কোমল কথা ও উত্তম বক্তব্য ব্যতীত অন্য কোন 
মন্দ কথা শুনাবে না। 





বুখারী, অধ্যায়: বিবাহ ("৪4 ৮৬৪), পরিচ্ছেদ: যদি কোন মহিলা তার স্বামীর বিছানা 
বাদ দিয়ে আলাদা বিছানায় রাত কাটায় (৬৯১) ১১১১ ৯১১৪০ ৪০)। ৩৬1১] ০৬), বাব 
নং- ৮৫, হাদিস নং- ৪৮৯৭; মুসলিম, অধ্যায়: বিবাহ (41), পরিচ্ছেদ: স্ত্রী কর্তৃক 
স্বামীর বিছানায় যেতে বারণ করা হারাম (39 ০১18 ৮ 6559 ১:০৪ ৩০৬), বাব 
নং- ২০, হাদিস নং- ৩৬১১ 








75 


- তার অনুগ্রহের স্বীকৃতি প্রদান এবং তার নিয়ামতের অকৃতজ্ঞ না 
হওয়া; আর তার ভাল আচরণকে অস্বীকার করবে না। বিশেষ করে 
যখন সে তার কাছ থেকে ব্যয় ও দানশীলতার মানসিকতা লক্ষ্য করবে। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


এ সীল SO U0 Sts 
3:৬০ EEN ০৬০ ৫৫ 6 TG 00৬4 এ 
(০৮৯৮৯ sl 
“তোমরা সাদকা কর। কারণ, তোমাদের অধিকাংশ হবে জাহান্নামের 
ইন্ধন। অতঃপর মহিলাদের মধ্য থেকে একজন মহিলা দাঁড়াল, যার 
উভয় গালে কাল দাগ ছিল; সে বলল: হে আল্লাহর রাসূল! তা কেন? 
তিনি বললেন: তোমরা বেশি অভিযোগ করে থাক এবং উপকারকারীর 
উপকার অস্বীকার কর।” - ( ইমাম মুসলিম র. হাদিসখানা বর্ণনা 
করেন) অপর এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 
175 935 এও ৩ ৫৬ 65 ৩5 ও ETA 9৮৩৩1 dsl 
(২০০9 Sl ৯০৯0) 25 
“তুমি যদি দীর্ঘকাল তাদের কারও প্রতি ইহসান করতে থাক, অতঃপর 
সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, 'আমি কখনও তোমার কাছ 





£ মুসলিম, অধ্যায়: দুই ঈদের সালাত (৷ ১০), পরিচ্ছেদ: ... (৬ ০), বাব 


নং- ১, হাদিস নং- ২০৮৫ 
76 


থেকে ভাল ব্যবহার পাইনি,” - ( ইমাম বুখারী ও মুসলিম র. 
হাদিসখানা বর্ণনা করেন)। ২ 
- স্বামীর অনুমতি ব্যতীত তার ঘর থেকে বের না হওয়া; যদিও পিতা- 
মাতার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হোক না কেন। আর এই ব্যাপারে 
অনেক হাদিস রয়েছে। 
- খাওয়া-দাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদির মত স্বামীর ঘর-গৃহস্থালির 
কাজসমূহ সে সম্পাদন করবে। অনুরূপভাবে তার স্বামীর বিশেষ 
কাজগুলো সম্পাদন করবে; যেমন: তার পোষাক-পরিচ্ছদ প্রস্তুত করা ও 
তা পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়া; তার খাবার প্রস্তুত করা ইত্যাদি । ইমাম 
বুখারী ও মুসলিম র. আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু 'আনহুমা”র 
হাদিস থেকে বর্ণনা করেন, তিনি বলেন: 
০১৯১ Cb FE ৬৯ 39 এ৪এ ১১০৩ ৬৮ ০৪১৯ ও এ Ly ml ৪৯১) 
4৯১৯1) ॥ ০ ৩৯০০ ৮০০ ১০৯টি ০ এ) ৮০১ alo] আও a 
(A 








* বুখারী, অধ্যায়: ঈমান (১4) ০৬5), পরিচ্ছেদ: স্বামীর প্রতি অকৃতজ্ঞতা এবং এক 
কুফর অন্য কুফর থেকে ছোট (= ৩১১ ১5৫ 2! ১1৮৪০ ৬৬), বাব নং- ১৯, 
হাদিস নং- ২৯; মুসলিম, অধ্যায়: কুসূফ (১১), পরিচ্ছেদ: সালাতুল কুসূফের 
মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জান্নাত ও জাহান্নামের বিষয় থেকে 
যা কিছু পেশ করা হয় ($৪ 3401555 1০ 4১০ এস ০১০ LAE ০০০৪ ৩ ৯৬ 
১ 3% ১১), বাব নং- ৩, হাদিস নং- ২১৪৭ 

77 














“যখন যুবায়ের রা. আমাকে বিয়ে করলেন, তখন তার কাছে কোন ধন- 
সম্পদ ছিল না, এমনকি কোন স্থাবর জমি-জমা, দাস-দাসীও ছিল না; 
শুধু কুয়ো থেকে পানি উত্তোলনকারী একটি উট ও একটি ঘোড়া ছিল। 
আমি তাঁর উট ও ঘোড়া চরাতাম, পানি পান করাতাম এবং পানি 
উত্তোলনকারী মশক ছিড়ে গেলে সেলাই করতাম, আটা পিষতাম; 


1৮ ২৬ 


আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্য ফাতিমা 
রাদিয়াল্লাহু ‘আনহা গম পেষার চাক্কি ঘুরানোর কারণে ফোস্কা পড়া হাত 
নিয়ে তার কষ্টের কথা ব্যক্ত করলেন এবং একজন খাদেম দাবি 
করলেন, যে এসব কাজে তাঁকে সহযোগিতা করবে; তখন নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কন্যাকে উদ্দেশ্য করে বললেন: 
৬০৯০১ dL ০৪৪0 ৫১৬ ৬৮ LS ১৯৩০৪ LSS সা) 
G১৬ ১2, 9১১৩) ৩১৩ ০০৮৪ 03১35 3১৩17৩৬৫০৯৬ sis | 
(২০3 ৬০৬ ৯৮৯1) ৩৮ LS ৯1 ৩৪১ 
“আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেবনা, যা 
তোমাদের জন্য একটি খাদেমের চেয়েও অনেক বেশি উত্তম? যখন 


বুখারী, অধ্যায়: বিবাহ (ড৩॥ ৮৩৪), পরিচ্ছেদ: আত্মমর্যাদাবোধ (| ৮৬), বাব 
নং ১০৬, হাদিস নং- ৪৯২৬; মুসলিম, অধ্যায়: সালাম (৮১.), পরিচ্ছেদ: অপরিচিত 
নারী পথশ্রান্ত হলে তাকে আরোহণে সঙ্গী করার বৈধতা ( “1 215) 310 ০৬ 





32১5) 3 ৬20 549), বাব নং- ১৪, হাদিস নং- ৫৮২১ 
78 


তেত্রিশ বার, “সুবহানাল্লাহ” তেত্রিশ বার এবং “আলহামদু লিল্লাহ” 
তেত্রিশ বার পড়বে। এটা তোমাদের জন্য একটি খাদেমের চেয়েও 
অনেক বেশি উত্তম।” - ( ইমাম বুখারী ও মুসলিম র. হাদিসখানা বর্ণনা 
করেন) ।.*' 


(খ) মা হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য: 
মায়ের জন্য রয়েছে বড় রকমের অধিকার; বরং আল্লাহ তা'আলার 
অধিকারের পরে সবচেয়ে বড় অধিকার হল মায়ের। আল্লাহ তা'আলা 
বলেন: 
FS এন SLs এ] এগ খু এ এট ৬) 
উ ০৫ বু এ 95 ০৪ ১ ওত 9৪ 5৪ Ag 7০1 
৪1৯০ ও US এটাও J TRI ৬ একে এ Sa; 
[€ঠ-_৮:517281 5৯5] 
“তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারও ইবাদত 
করতে এবং পিতা-মাতার প্রতি সদ্যবহার করতে । তাদের একজন 
অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে 
উফ্‌’ বলো না এবং তাদেরকে ধমক দিও না; তাদের সাথে সম্মানসূচক 





£ বুখারী, অধ্যায়: দো'আ (৬1৯৭ ৮৬৫), পরিচ্ছেদ: ঘুমানোর সময়ের তাসবীহ ও 
তাকবীর (৷ ০ ৮519 55950 ০৬), বাব নং ১১, হাদিস নং- ৫৯৫৯; মুসলিম, 
অধ্যায়: যিকির, দো'আ ও তাওবা (১৯41) ০০4১0), পরিচ্ছেদ: দিনের প্রথম ভাগে 
ও ঘুমানোর সময়ের তাসবীহ (০% 3399 9৩ ও ৮:40 ০১), বাব নং- ১৯, হাদিস 


£- ৭০৯০ 








79 


কথা বল। মমতাবেশে তাদের প্রতি নম্রতার পাখা অবনমিত করবে এবং 
বলবে, “হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া কর, যেভাবে শৈশবে 
তারা আমাকে প্রতিপালন করেছিলেন'।” - (সুরা আল-ইসরা: ২৩ -২৪ 
) এই আয়াতের সাথে অর্থগতভাবে সামঞ্জস্যপূর্ণ আরও অনেক আয়াত 
রয়েছে। 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
৬০ ০০ dl 0৯9 ও ০৩১3 ৬০ Bl ৯০ dl ০৯ এ) ০৯ পল 
SUG. (Sl 5) 93 £০৭ dG. (Sl) 9৬? ০৮০ ০ ০০৬ 
3 Sled ৯০) ॥ এ) UG ৫০০০ ৩৬ (lS) ৩ ৫ ৩৯ 
(০০ 
“এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে 
জিজ্ঞেস করল: হে আল্লাহর রাসূল! আমার কাছে কে উত্তম ব্যবহার 
পাওয়ার বেশি হকদার? তিনি বললেন: তোমার মা। লোকটি বলল: 
তারপর কে? তিনি বললেন: তোমার মা। লোকটি বলল: তারপর কে? 
তিনি বললেন: তোমার মা। লোকটি বলল: তারপর কে? তিনি বললেন: 
তোমার পিতা।” - ( ইমাম বুখারী ও মুসলিম র. হাদিসখানা বর্ণনা 
করেন)।৯ 








* বুখারী, অধ্যায়: আচার-ব্যবহার (-১এ। ১৬৩), পরিচ্ছেদ: মানুষের মধ্যে উত্তম ব্যবহার 
পাওয়ার কে বেশি হকদার? (৮৩৩ ১. ১০। 3৯1৩ ০১), বাব নং- ২, হাদিস 


নং- ৫৬২৬; মুসলিম, অধ্যায়: সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও আচার-ব্যবহার 
80 





আর এই অধিকারটি বাস্তবায়িত হয় কথা, কাজ ও সম্পদের মাধ্যমে 
ইহসানকে অন্তর্ভুক্ত করে। আর এই অধিকারের বিনিময়ে তার উপর 
আবশ্যক হয়ে পড়ে গুরু দায়িত্ব পালন ও বড় রকমের আমানতের 
সংরক্ষণ করা। বরং তা এই জীবনে তার মহান দায়িত্ব ও কর্তব্যসমূহের 
অন্যতম। আর এই দায়িত্ব ও কর্তব্যের সূচনা হল- আল্লাহ তা'আলা 
বলেন: 
৬ LESS; Ue Loc lo ওক ও) 
AE GE 55550 AEM ১৩ IG ১৬ EL Yi 
[1510 
“হে মুমিনগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে 
আগুন থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে 
নিয়োজিত আছে নির্মমহদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য 
করে না তা, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন। আর তারা যা করতে 
আদিষ্ট হয়, তাই করে।” - (সুরা আত-তাহরীম: ৬ )। 
হাসান র. বলেন: তোমরা তাদেরকে আল্লাহর আনুগত্যের নির্দেশ দাও 
এবং কল্যাণের প্রশিক্ষণ দাও। 
বিশুদ্ধ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(dm ১৩৭৭।৭৯) ৮ ০৪৪০ ০০ ৫১৮ FSS; EL ES) 





(০১০1১ এ, এ৷), পরিচ্ছেদ: পিতা-মাতার সাথে সদ্ব্যবহার এবং তারা উভয়ে এর 
সবচেয়ে বেশি হকদার (৯ ৫1448 ১১91 % ০১, বাব নং- ১, হাদিস নং- ৬৬৬৪ 
81 


“তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল (রক্ষণাবেক্ষণকারী), আর তোমাদের 
প্রত্যেককেই তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা 
হবে। ... 1” - ( ইমাম বুখারী ও মুসলিম র. হাদিসখানা বর্ণনা করেন)। 


২৯ 


ইমাম ইবনুল কায়্যিম র. বলেন: “পিতা-মাতার প্রতি তাদের সন্তানদের 
ব্যাপারে আল্লাহর নির্দেশ সন্তানদের প্রতি তাদের পিতা-মাতার ব্যাপারে 
নির্দেশের উপর অগ্রগামী; সুতরাং যে ব্যক্তি তার সন্তানকে প্রয়োজনীয় 
শিক্ষা দেয়ার ব্যাপারে অবহেলা করে এবং তাকে অনর্থক ছেড়ে দেয়, 
তবে সে তার প্রতি চরম খারাপ আচরণ করল। আর অধিকাংশ 
সন্তানের জীবনে বিপর্যয় ও বিশৃঙ্খলা নেমে আসে তাদের পিতা-মাতার 
কারণে; কেননা তারা তাদের প্রতি অযত্র ও অবহেলা করে এবং 
তাদেরকে দীনের ফরয ও সুন্নাতসমূহ শিক্ষা দেয়া থেকে বিরত থাকে 
নিজেদের ও পিতা-মাতাদের উপকার করবে না। যেমনিভাবে এক ব্যক্তি 
তার সন্তানের অবাধ্যতার অভিযোগ করলে সন্তান বলে: হে আমার 
পিতা! আমার ছোট বেলায় তুমি আমার সাথে দুর্ব্যবহার করেছ, আর 
আমি তোমার বৃদ্ধ বয়সে তোমার সাথে দুর্ব্যবহার করেছি; তুমি আমাকে 








£ বুখারী, কিতাবুল জুম'আ (=| ০৬5 ), পরিচ্ছেদ: গ্রাম ও শহরে জুম'আ প্রসঙ্গে 
(৩০৬ 9 ৬১৪) 3 | ০৬), বাব নং ১০, হাদিস নং ৮৫৩; মুসলিম, ইমারত 
(১৬১) অধ্যায়, বাব নং- ৫, হাদিস নং- ৪৮২৮ 
82 


দিচ্ছি ।” * 
পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে এটা একটা মোটামুটি বর্ণনা; 
তবে মায়ের দায়িত্ব ও কর্তব্য হল নিম্নরূপ: 


প্রথমত: তার সন্তানের পিতা নির্বাচন করা: 
নারীর গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্যের সূচনা হল তার শিশু সন্তানদের 
পিতা গ্রহণের ক্ষেত্রে বর বাছাইয়ের জটিল ধাপ বা স্তরটি। যে কেউ 
তাকে বিয়ে করতে ইচ্ছা পোষণ করে বিয়ের প্রস্তাব পেশ করলেই সে 
তা গ্রহণ করবে না; বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
গ্রহণযোগ্য স্বামী নির্বাচনের জন্য সুস্পষ্ট মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। 
তিনি বলেন: 
উ ৩ ISS 15 Nm 423 ২৪৬ ৩৯০০০ ০০৬ 9 
(ab ৩93 ৬১০০৭) 1) ॥ ০০৪০৮৩৪৪০৯১ 
“যখন তোমাদের নিকট এমন কোন ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে, 
যার চরিত্র ও দীনদারীতে তোমরা সন্তুষ্ট, তবে তোমরা তার বিয়ের 
ব্যবস্থা করে দাও। যদি তোমরা তা না কর, তবে তা পৃথিবীর মধ্যে 
বিপর্যয় ডেকে আনবে এবং ব্যাপক বিশৃঙ্খলার কারণ হবে।” - (ইমাম 
তিরমিযী ও ইবনু মাজাহ র. হাদিসখানা বর্ণনা করেন) ৷ * 


৯ তুহফাতুল মাওদুদ (১১১৯। 22), পৃ. ৩৮৭ 
* তিরমিযী, অধ্যায়: বিবাহ (| ০৬5), পরিচ্ছেদ: যখন তোমাদের নিকট এমন ব্যক্তি 
আসে যার দীনদারীতে তোমরা সন্তুষ্ট, তবে তোমরা তার বিয়ের ব্যবস্থা কর (৬ ০৬ 
83 








মানদণ্ড হল তিনটি বিষয়: দীন, চরিত্র ও আকল: 

যখন এই তিনটি বিষয় ব্যক্তির মধ্যে পূর্ণতা লাভ করে, তখন সে তাকে 
স্বামী হিসেবে গ্রহণ করবে। বর্তমান দিনের অধিকাংশ মানুষ এর 
বিপরীতে তার ধন-সম্পদের আধিক্য, অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ, 
অথবা তার সরকারি চাকরি, অথবা সামাজিক মর্যাদা, অথবা তার 
চেহারা-ছবি, অথবা তার যশ-খ্যাতিসহ ইত্যাদি বিচার করে। অথচ এ 
ধরনের সকল মানদণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 
নির্ধারিত মানদণ্ডের মোকবিলায় কিছুই নয়। 

কেন? তার কারণ হল, সৌভাগ্য, পবিত্র বা উত্তম জীবন এবং দুনিয়া ও 
আখিরাতে উত্তম পরিণতি এই মানদণ্ডের মধ্যেই নিহিত রয়েছে। 
সুতরাং বেদীন স্বামীর কারণে স্ত্রী যুলুমের শিকার হবে; আর তার 
সন্তানগণ হবে ধ্বংস ও বিচ্যুতির শিকার । 

আর স্বামীর নৈতিকতার অভাবে স্ত্রী তার দুর্ব্বহারের শিকার হবে এবং 
তার সন্তানগণ ব্যক্তিত্বের ক্ষেত্রে ধ্বংসের শিকার হবে। 


আর স্বামীর নির্বুদ্ধিতার কারণে স্ত্রী অশান্তি ও দুর্বিসহ জীবনের অধিকারী 
হবে; আর তার সন্তানগণ হবে অস্থিরতার শিকার । সুতরাং ধার্মিক, 
চরিত্রবান ও বুদ্ধিমান পিতা হলেন এমন, যিনি তার (স্ত্রীর) সন্তানদেরকে 
প্রতিপালন করবেন ও শিক্ষা দেবেন এবং তাদেরকে যথাযথভাবে 


৯৭১১৪ 4২১ ৩1/753 5৮ ==:৮ | এ৬), বাব নং- ৩, হাদিস নং ১০৮৪; ইবনু মাজাহ, 
অধ্যায়: বিবাহ (65 -৬৩),পরিচ্ছেদ: সমতা (০৫৭ ০০৬), বাব নং- ৪৬, হাদিস নং- 


১৯৬৭ 
84 


লালন-পালন ও শিক্ষাদানের ক্ষেত্রে তাকে সহযোগিতা করবেন; আর 
তাদেরকে উত্তম চরিত্র ও আচার-আচরণের ব্যাপারে উৎসাহিত করবেন। 


দ্বিতীয়ত: ভ্রণ অবস্থায় তার রক্ষণাবেক্ষণ করা: 
তার জরায়ুর মধ্যে বীর্য প্রবেশের দিন থেকেই ভ্রণের প্রতি গুরুত্ব প্রদান 
করা; সুতরাং সে তার সুস্থতা এবং তার জন্য উপকারী বিষয়সমূহের 
প্রতি যত্ুবান হবে; আর তা সম্ভব হবে তার খাওয়া-দাওয়া, পান করা ও 
নড়াচড়ার মধ্য দিয়ে। সুতরাং জেনে রাখা দরকার যে, গর্ভবতী তার দীর্ঘ 
গর্ভীকালীন সময়ের মধ্যে অনেকগুলো পরিস্থিতির শিকার হয়; ফলে সে 
এই দিকে মনোযোগ দেবে, যাতে তার গর্ভস্থিত সন্তান নিরাপদে বের 
হয়ে আসে; আর এটা তাকে সুস্থ, স্বাস্থ্যসম্মত ও বুদ্ধিমত্তার সাথে তাকে 
লালন-পালনে সহযোগিতা করবে। 

তৃতীয়ত: প্রসূত সন্তানের রক্ষণাবেক্ষণ করা: 

- তাকে প্রসব করার সময় তার অধিকারসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে তার 

গিরি সারি নিবি লহকৰ 

তার ডান কানে আযান দেয়া, যাতে সে প্রথমেই তাওহীদ তথা 

আল্লাহর একত্ববাদের কথা শুনতে পায়। 

7 সুন্দর নাম দ্বারা তার নাম রাখা। আর খারাপ নাম দ্বারা নাম 
রাখা থেকে, অথবা খারাপ অর্থ বহন করে এমন নাম দ্বারা 
নামকরণ করা, অথবা কাফিরদের নামে নাম রাখা, অথবা 
শরী'আত কর্তৃক নিষিদ্ধ নামে নামকরণ করা থেকে সতর্কতা 
অবলম্বন করা। 














85 





তার জন্মের সপ্তম দিনে তার নাম রাখার সাথে সাথে তার 
মাথার চুল মুণ্ডন করা। 
তার মাথার চুলের ওজন পরিমাণ রৌপ্য দ্বারা সাদকা করা । 
তার পক্ষ থেকে আকিকা করা; আর তা এইভাবে যে, ছেলের 
পক্ষ থেকে দু'টি ছাগল দ্বারা, আর মেয়ের পক্ষ থেকে একটি 
ছাগল দ্বারা; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
২0 14) ৬২৪ ০০1৯ ০৩ ৩৩০৮৬ ০৬৮ ৬0) 
(ab 0] 9০4০1 9 ১1১৪ ১ Sia Al ৯৯) 4 
“প্রত্যেক প্রসূত সন্তান স্বীয় আকিকার সাথে আবদ্ধ। তার পক্ষ থেকে 
তা তার জন্মের সপ্তম দিনে যবাই করতে হবে। সেদিন তার নাম রাখতে 
হবে এবং তার মাথা মুণ্ডন করতে হবে।” (ইমাম তিরমিযী, আবু দাউদ, 
নাসায়ী ও ইবনু মাজাহ র. হাদিসখানা বর্ণনা করেন) ৷." 
- তাওহীদ তথা একত্ববাদের ভিত্তিতে কথা বলার উপর তাকে অভ্যস্ত 
করানো এবং তার প্রাণে উচ্চ মর্যাদাসম্পন্ন বিষয়াদির বীজ বপন করা; 
বিশেষ করে প্রথম পাঁচ বছরের মধ্যেই তা করতে হবে। সুতরাং 


























* তিরমিযী, অধ্যায়: কুরবানী (০৮. ১ 4০ 41 ০ | ০৯ ৩০ কথ ০৬5), 
পরিচ্ছেদ: আকিকা (2০11 ৬০ ০১৬), বাব নং- ২৩, হাদিস নং- ১৫২২; আবু দাউদ, 
অধ্যায়: কুরবানী (১০০), পরিচ্ছেদ: আকিকা প্রসঙ্গে (৷ & ০৬), বাব নং- ২১, 
হাদিস নং- ২৮৩৯; নাসায়ী, অধ্যায়: আকিকা ($2! ০৬5), পরিচ্ছেদ: কখন 
আকিকা করা হবে? (৬ 3০), বাব নং ৬, হাদিস নং- ৪৫৪৬; ইবনু মাজাহ, অধ্যায়: 
জবেহ (0৬]। ৮৮5), পরিচ্ছেদ: আকিকা (| ০৬), বাব নং ১, হাদিস নং- 


৩১৬৫ 
86 


গবেষকদের কেউ কেউ উল্লেখ করেন যে, শিশু তার প্রথম 
বছরগুলোতেই তার পূর্বপুরুষদের অধিকাংশ চিন্তাচেতনার আলোকে 
শিক্ষা গ্রহণ করে থাকে; কারণ, ৯০% শিক্ষা-বিষয়ক কার্যক্রম তার 
প্রথম বছরগুলোতেই সম্পন্ন হয়। সুতরাং গুরুত্বপূর্ণ কাজ হল এই 
সময়কালকে যথাযথভাবে কাজে লাগানো, যা কিছুক্ষণ পূর্বে আলোচিত 
হয়েছে এবং যার বিস্তারিত আলোচনা অচিরেই আসছে। ইবনুল জাউযী 
র. বলেন: ছোট বয়সে যা হয়, তাকেই আমি বেশি মূল্যায়ন করি; 
কেননা যখন সন্তানকে তার স্বভাবের উপর ছেড়ে দেয়া হয়, তখন সে 
তার উপরই বেড়ে উঠে; আর স্বভাব একটি কঠিন বিষয়, কবি বলেন: 
যখন তুমি গাছের ডালকে সোজা করতে চাইবে, তখন তা সোজা হয়ে 
যাবে 
আর যখন তুমি শুকনো কাঠকে সোজা করতে চাইবে, তখন তা নরম 
হবে না; 
মধ্যে 
আর বয়স্ক লোকের মধ্যে আদব-কায়দা তেমন কোন উপকার করে না। 


আর এখানে যা উল্লেখ করার মত, তা হলো, 

[0] শিশুকে নিমোল্লেখিত যিকিরসমূহ উচ্চারণে অভ্যস্ত করা: 43 
4381 ০৯০) ১০০4 3 (আল্লাহ ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই, 
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ), 4 ৩০৬ 
(আল্লাহ পবিত্র), & ১. (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), 4 





87 


১৫ (আল্লাহ সর্বশ্রেষ্ঠ), 4৬ 3] ৪9 3 ১ ০১ 3 ( আল্লাহর 
সাহায্য ব্যতীত কোন ক্ষমতা নেই এবং কোন শক্তি নেই ), 
ইত্যাদি। 

শিশুর মনে আল্লাহর ভালবাসার বীজ রোপন করা। 

তার মনে আল্লাহর শ্রেষ্ঠত্ব ও তার ভয়ের অপরিহার্যতার বীজ 
বপন করা। 

তার মনে মানুষের উপর আল্লাহর নজরদারী ও খবরদারীর 
বীজ রোপন করা। 

তাকে ভাল কথা বলার অভ্যাসে অভ্যস্ত করা, যেমন: ৩০ 
(তুমি সুন্দর করেছ), ৷, (ধন্যবাদ), |= এ৷ 4১২ (আল্লাহ 
আপনাকে উত্তম প্রতিদান দিন)। 

তাকে গুরুত্বপূর্ণ দো'আসমূহ, ঘুম, খাওয়ার (পূর্বাপর) এবং 
বিভিন্ন স্থানে প্রবেশের যিকির তথা দো'আসমূহ পাঠ অভ্যস্ত 
করা। 

শিশুদেরকে (আল্লাহর) আশ্রয়ে দেয়া, যেমনটি করেছেন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হোসাইনের 
সাথে”; যেমন অভিভাবক বলবে: 
























































3 বুখারী, অধ্যায়: নবীগণ (৮৬ ৮৬৩), বাব নং- ১২, হাদিস নং- ৩১৯১, আবদুল্লাহ 





ইবনু ‘আব্বাস রাদিয়াল্লাহু 'আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: 
dell ১৭ ৩৪ LSU ৩] dy ১০০৯১ ৩০৯] ১০১০ 5 ৯০ এ ০ এন 96) 
(2০০৩০ 06 ০) Ly 9০০5 K ০০ 2০৬]। 41 oll, ৯০ ৪৬০৭১ 
88 


(2০৩০ KH ৭ ২১৯১ dot (6 ০ LU এ এ dich 

“আমি আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের অসীলায় প্রত্যেক 
শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক বুদৃষ্টিসম্পন্ন চোখ থেকে 
করতে পারে না। 

- আরও বিশেষভাবে তিনি যা উল্লেখ্য, -যদিও তা পূর্বে উল্লেখিত 
বিষয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে-: তা হল, তাকে শুরুতে ঘরের 
মধ্যে আল্লাহ তা'আলার কিতাব (আল-কুরআনুল কারীম) মুখস্থ 
করাবে এবং তাকে তা শুনাবে। আর অনুরূপভাবে সুন্নাতে 
নববী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 
থেকে কিছু মুখস্থ করাবে, বিশেষ করে ছোট ছোট 
হাদিসসমূহ । 

- শিশুদের সাথে গুরুত্বপূর্ণ কিচ্ছা-কাহিনীসমূহ থেকে কিছু 
আলোচনা করা; বিশেষ করে সীরাতে নববী তথা নবীর জীবনী 
থেকে এ পর্যায়ের বিষয়গুলো থেকে আলোচনা করা, যা সে 
বয়সের যে স্তরে জীবনযাপন করছে, তার সাথে সঙ্গতিপূর্ণ। 


কারণ, এ কাহিনীসমূহ তার মধ্যে বড় রকমের শিক্ষামূলক 





(নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হোসাইনের জন্য আশ্রয় প্রার্থনা করতেন, 
তিনি বলতেন: নিশ্চয়ই তোমাদের পিতা ইসমাঈল ও ইসহাক আ. তা দ্বারা প্রার্থনা 
করতেন: আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহ ছারা প্রত্যেক শয়তান, 
বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কৃদৃষ্টিসম্পন্ন চোখ থেকে। 











89 


প্রভাব ফেলবে এবং তার মনে উন্নত ও শক্তিশালী চরিত্রের 
বীজ বপন করবে; আর সে প্রত্যাশা করবে, সে যেন এসব 
ব্যক্তিবর্গের মত হতে পারে, যাদের কাহিনী সে শ্রবণ করেছে। 
শিশুর মধ্যে তার ছোটকাল থেকেই উন্নত মানের ইচ্ছা বা 
অভিপ্রায়ের ব্যাপারে আশা-আকাঙ্থা জাগিয়ে তোলা এইভাবে 
যে, সে মনে মনে পরিকল্পনা স্থির করবে যে, সে অমুকের মত 
আলেম (বিদ্বান) হবে, অথবা অমুকের মত ডাক্তার হবে, 
ইত্যাদি ইত্যাদি। 

শিশুর আগ্রহ ও ইচ্ছাসমূহ প্রকাশ করতে এবং তার আল্লাহ্‌ 
প্রদত্ত মেধাসমূহের বিকাশে উদ্যোগ গ্রহণ করা; সুতরাং 
উদাহরণস্বরূপ বলা যায়: যখন দেখা যায় যে, সে পড়ার প্রতি 
আগ্রহী, তখন সে তাতেই তাকে নিয়োগ করে দেবে এবং তার 
জন্য সংশ্লিষ্ট বইপত্রের ব্যবস্থা করে দেবে; আর যখন সে 
খেলাধুলার প্রতি আগ্রহী হবে, তখন তাকে এঁ খেলাধুলার 
ব্যবস্থা করে দেবে, যা তার শক্তি ও মেধা বিকাশে ভূমিকা 
রাখবে ... অনুরূপভাবে আরও অন্যান্য বিষয়ও হতে পারে। 
আর সাত বছর বয়সের সময় শিশুর সাথে আচার-আচরণের 
ক্ষেত্রে নতুন আরেক ধাপের সুচনা হয়; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তার কতগুলো মৌলিক সাইনপোস্ট 
(3180195) ঠিক করে দিয়েছেন তাঁর বাণীর মাধ্যমে, তিনি 
বলেছেন: 


90 


555 ৩১০ ০৯০ ৬০ ৯৯১০০ ৩৬০ শ্রোছ ৪১০৬৫০০১৪১০ 

(১০১১৭ 7০1 44:81) (৬০০ ৪ ৪৯ 
“তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের নির্দেশ দাও, যখন তারা 
সাত বছর বয়সে উপনীত হয় এবং তার কারণে তাদেরকে প্রহার কর, 
যখন তারা দশ বছর বয়সে উপনীত হয়। আর তাদের শোয়ার স্থান 
পৃথক করে দাও।” ( ইমাম আহমদ ও আবু দাউদ র. হাদিসখানা বর্ণনা 
করেন)।.” আর এই সাইনপোস্টগুলো হল: 

- শিশুকে সালাতের নির্দেশের দ্বারা শুরু করা, যা ইবাদতসমূহের 
মধ্যে প্রধান এবং তাকে এই দিকে মনোযোগী করা ও তার 
প্রতি উৎসাহিত করা। আর এই নির্দেশের অন্তর্ভুক্ত হবে 
সাওমের (রোযার) মত অপরাপর সকল ইবাদতও। আর 
তাকে এই কাজে অভ্যস্ত করে তোলা। আর সে উপলব্ধি 
করবে যে, তার সকল কার্যক্রমই ইবাদত, যার মাধ্যমে সে 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার নৈকট্য অর্জন করবে। 

- দশম বছরে উপনীত হওয়ার পর বার বার নির্দেশ লঙ্ঘন 
করলে মৃদু প্রহার করা। 





+ আহমদ, মুসানাদ, অধ্যায়: মুসনাদুল মুকছিরীন মিনাস্‌ সাহাবা (৬০ ০১৩ ১২... 
2০০), পরিচ্ছেদ: মুসনাদে আবদুল্লাহ ইবন ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা (১৬০ ১০ 








৮:০ এ৬ ৷ ৩০) ১৮১৮ ৬৯40), হাদিস নং- ৬৭৫৬; আবু দাউদ, অধ্যায়: সালাত 
(১০), পরিচ্ছেদ: কখন সন্তানকে সালাতের নির্দেশ দেয়া হবে (694১1 ১28 & ৮০৬ 
8942১), বাব নং- ২৬, হাদিস নং- ৪৯৫ 

91 





ঘুমের সময় নারী-পুরুষদের পরস্পর থেকে দুরে রাখা। 


০ ০ ০ 


পূর্ববর্তী ধাপগুলোতে যা সহযোগিতা করবে, তা হল 

নিম্নোক্ত প্রশিক্ষণ পদ্ধতিসমূহ: 

(ক) শারীরিক শাস্তি ছাড়া অপরাপর শাস্তি প্রদান: 

আর এই শাস্তি তখন দেয়া হবে, যখন তার পক্ষ থেকে বার বার সালাত 

তরক (পরিত্যাগ) করা হবে; যেমন: তাকে নির্ধারিত উপহার দেয়া থেকে 

বঞ্চিত করা, প্রহারের হুমকি দেয়া এবং তার চাহিদা পূরণের আহ্বানে 

সাড়া না দেয়া ...ইত্যাদি ইত্যাদি । 

আর শারীরিক শাস্তি হবে মৃদু শাস্তি, কঠোর নয়; আর এই ধরনের শাস্তি 

কেবল তখনই কার্যকর করা হবে, যখন তার দশ বছর পূর্ণ হবে এবং 

তার পক্ষ থেকে বার বার সালাত তরক (পরিত্যাগ) করা হবে; আর এই 

হবে, যেমন: ঘাড়, পেট ও মাথা । 

(খ) পুরুষ ও নারী জাতির জাতিগত বিশেষত্বের তাগিদ দেওয়া: 

ছেলে ও মেয়ের প্রত্যেকের জন্য যে একে অপরের থেকে পৃথক 

বিশেষত্ব বা বৈশিষ্ট্য রয়েছে, সে বিষয়ে তাকে অবহিত করা; আর এই 

অবহিতকরণের কাজ শুরু হবে তাদের বয়স দশম বছর পূর্ণ হওয়ার 

সময় থেকে তাদের বিছানা আলাদা করার মাধ্যমে। আর এটা একে 
92 


অপরের নিকটবর্তী হওয়ার ও অশ্লিলতার পথ বন্ধ করার জন্য এবং 
স্বাতন্ত্রবোধ ও একান্ত ব্যক্তিগত জীবনের অনুশীলনের জন্যও এই 
ব্যবস্থা । 

(গ) নৈতিক চরিত্র ও শিষ্টাচারের উপর ব্যবহারিক প্রশিক্ষণ: 

আর এই কর্মসূচির অন্তর্ভুক্ত চারিত্রিক কর্মকাণ্ডের উপর তাদের 
অনুশীলন এবং তার উপর তাদেরকে অভ্যস্ত করানো। যেমন: আচার- 
আচরণে এবং কাজে ও কর্মে সত্যবাদিতার নীতি অবলম্বন করা; 
প্রতিশ্রুতি ভঙ্গ না করা। 


(ঘ) কর্মকাণ্ডে উৎসাহ দান: 

ছোট বয়সে প্রশিক্ষণের ক্ষেত্রে যা সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখে, 
তা হল শিশুদের কর্মকাণ্ডের সাথে সংগতিপূর্ণভাবে উৎসাহদান। তারা 
ছোট হলেও তাদের উপর এর অনেক প্রভাব রয়েছে। 

(ঙ) বন্ধু-বান্ধবকে পর্যবেক্ষণ ও অনুসরণ: 

ছোটবেলা থেকেই বন্ধু-বান্ধব ও সঙ্গী-সাথীর কর্মকাণ্ডের প্রতি গুরুত্ব 
প্রদান করা এবং এ ব্যাপারটি উপেক্ষা না করা। কারণ, সে তার বন্ধুর 
কাছ থেকেই কথা বলা, স্বভাব-প্রকৃতি ও কর্মকাণ্ডের অভ্যাসে অভ্যস্ত 
হয়। অতএব তাকে এমন বন্ধুর নিকটবর্তী করাবে, যে উত্তম পরিবেশে 
জীবনযাপন করে এবং এমন সাথীর সঙ্গ থেকে দূরে থাকবে, যে মন্দ 
পরিবেশে জীবনযাপন করে। 


চতুর্থত: তাকে প্রাপ্তবয়স্ক অবস্থায় তত্ববধান করা: 


93 


আর এই বয়সে এসে পিতা-মাতার দায়-দায়িত্ব বেড়ে যায়। এখানে 

কয়েকটি বিষয়ে মায়ের দায়-দায়িত্ব কেন্দ্রীভূত হয়: 

7 দায়িত্ব পালন ও যত্ন নেয়ার ক্ষেত্রে তার পিতার সাথে 

সহযোগিতা করা। 

7 গৃহে তন্বীবধান। এই তন্বীভধানের অন্তর্ভুক্ত: ভাল ও 
কল্যাণকর কাজে উৎসাহ প্রদান করা এবং এর ব্যতিক্রম 
করলে ভয়ভীতি প্রদর্শন ও সাবধান করা। 

[৷ ছেলে অথবা মেয়েকে তার মূল্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে 
অনুভূত করা। সে যদি ছেলে হয়, তবে অনুধাবন করাবে যে, 
সে পুরুষদের কাতারে পৌঁছেছে; তাকে পুরুষত্ব ও তার 
বৈশিষ্ট্যসমূহের ব্যাপারে প্রশিক্ষণ দেবে। আর এই দায়িত্বটি 
যদি সম্ভব হয় তবে পিতার জন্যই বহন করা জরুরি। আর 
যদি সে কন্যা হয়, তবে নতুন এক অধ্যায়ের সূচনা করাবে। 
যেমন: তার ভবিষ্যত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অনুশীলন করা, 
তাকে বিশেষ তত্বাবধান করা, তার যত্ন নেয়া, তাকে প্রশিক্ষণ 
দেয়া, তার পড়াশুনা ও অধ্যাবসায়ের দিকে মনোযোগ দেয়া 
এবং তারা পাঠসমূহ ও পোষক-পরিচ্ছদের বিষয়টি তদারকি 
করা। 

[| মেয়ের কাজে তার সাথে অংশ নেওয়া। এটি শুরু করতে হবে 
তার সাথে বন্ধুসুলভ ব্যবহারের মাধ্যমে । আর তাকে বোঝাতে 
হবে যে, সে তার মা হওয়ার সাথে সাথে একজন বান্ধবীও 
বটে। এতে করে পরবর্তীতে মেয়ে তার কাছ থেকে এমন 




















94 


কোন কিছু গোপন করবে না, যা অনেক সময় তার ক্ষতির 

কারণ হতে পারে। 

মেয়েকে ঘর-গৃহস্থালির কাজকর্মের কিছু দায়িত্ব প্রদান করা 

এবং তাকে সম্পূর্ণরূপে এমনভাবে উপেক্ষা না করা, যাতে 

কোন দায়-দায়িত্ব বহন না করেই সে সকল জিনিস হাতের কাছে 
প্রস্তুত অবস্থায় পেয়ে যায়। 

[1 সকল সম্পাদিত কাজের ব্যাপারে পিতাকে অবহিত করা এবং 
বিশেষ করে এই স্তরের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে তাকে 
অংশগ্রহণ করানো, আর ছেলে হউক অথবা মেয়ে হউক 
সন্তানদের কোন বিষয়ই তার নিকট গোপন না করা। 


এসব দায়িত্ব ও কর্তব্যের গভীরতাই জোর দিয়ে থাকে যে, মা হলেন 
শিশুর পরিচর্যাকারিনী, লালনপালনকারিনী, তত্ত্বাবধায়ক, শিক্ষিকা, 
পরিচালিকা ও সম্পাদিকা। তিনি হলেন একাধারে জ্ঞানীদের জননী, 
কীর্তিমানদের লালনপালনকারিনী ও শিক্ষিকা, শ্রমিক ও কৃষকের 
প্রশিক্ষক, বীর পুরুষ তৈরির কারিগর এবং মহৎ গুণাবলি 
রোপণকারিনী। এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যবস্থাপনা মোটেই সহজ 
কাজ নয়_যেমনটি অনেক মায়েরা ভাবেন__ বরং তিনি হলেন পৃথিবীর 
বুকে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এর কারণ হল, মহৎ ব্যক্তি, আলেম- 
জ্ঞানী, মুজাহিদ (আল্লাহর পথে জিহাদকারী), দাণঈ (আল্লাহর পথে 
আহ্বানকারী) এবং সৎকর্মশীলদের কারও আবির্ভাব হত না, যদি না 
তার পিছনে প্রশিক্ষক জ্ঞানী মায়েরা না থাকতেন। 


(গ) আদর্শ কন্যা হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য: 
95 

















কন্যা হচ্ছে সেই মূলেরই শাখা। আল্লাহ সুবহানহু ওয়া তা'আলা মহান 
অনুগ্রহের মাধ্যমে তাকে বিশেষিত করেছেন, যার কারণে সে ছেলের 
থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের হতে পারে, যদি তাকে যথাযথভাবে যেমনটি 
আল্লাহ সুবহানহু ওয়া তা'আলা শরী“আতের বিধান হিসেবে অর্পণ 
করেছেন সেভাবে লালনপালন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 
এ ~~ (283 vy 222) 6% ৪০ 15 > xe Je 32) 
(44৯৮) 

“যে ব্যক্তি দু'টি কন্যাকে প্রাপ্তবয়স্কা হওয়া পর্যন্ত লালনপালন করে, 
কিয়ামতের দিন সে হাজির হবে এমতাবস্থায় যে, আমি এবং সে এভাবে 
থাকব_” বলে তিনি তাঁর আঙুলসমূহকে একত্রিত করে দেখালেন।- 
(ইমাম মুসলিম র. হাদিসখানা বর্ণনা করেন)। « 


কন্যা দুর্বলতা ও শান্ত-শিষ্টতার কারণে তার পিতা-মাতার অন্তর 
বিশেষভাবে দখল করে থাকে। 

যা পূর্ববর্তী পৃষ্ঠাসমূহের মধ্যে ইঙ্গিত করা হয়েছে, ঠিক তেমনিভাবে 
কন্যাও এই দায়িত্ব ও কর্তব্য থেকে মুক্ত নয়। কন্যা হিসেবে নারীর 
অন্যতম দায়িত্ব ও কর্তব্যসমূহ নিম্নরূপ: 





» মুসলিম, অধ্যায়: সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও আচার-ব্যবহার (| ২.০) 





০১১), পরিচ্ছেদ: কন্যাদের প্রতি সদ্যবহারের ফযিলত(০৬। এ! 945) 1৪ ০০১), 
বাব নং- ৪৬, হাদিস নং- ৬৮৬৪ 
96 


- ব্যক্তিগত দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করা, যেমন: শিক্ষালাভ 
ও শিক্ষা দান। একজন নারী তার মা ও ভাল শিক্ষিকাদের 
সহযোগিতা নিয়ে নিজের জন্য শিক্ষা সংক্রান্ত একটি পরিপূর্ণ 
সিলেবাস/প্রোগ্রাম গ্রহণ করবে, যা শরয়ী জ্ঞান, আরবি, 
শিষ্টাচারিতা, তাফসীর, হাদিস, সাহিত্য, সাধারণ জ্ঞান ও নারী 
বিষয়ক জ্ঞান ইত্যাদিসহ গুরুত্বপূর্ণ সকল বিষয়কে অন্তর্ভুক্ত 
করবে, যার বিবরণ নারীর নিজের প্রতি শিক্ষাবিষয়ক দায়িত্ব 
ও কর্তব্য প্রসঙ্গে পূর্বে অতিবাহিত হয়েছে। 
- আল্লাহ ত'আলার বাণীর অনুসরণে পিতা-মাতার আনুগত্য করা 
এবং এই ব্যাপারে গুরুত্ব দেওয়া । আল্লাহ তা'আলা বলেন: 
(৮৮০০8৮0৫451 নি HGS বা এ 555) 
“তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারও ইবাদত 
না করতে এবং পিতা-মাতার প্রতি সদ্যবহার করতে।” - (সূরা আল- 
ইসরা: ২৩)। অত্যন্ত পরিতাপের বিষয় হল, অধিকাংশ কন্যাদেরকে 
দেখা যায় তারা এই আনুগত্যের ব্যাপারে উদাসীন। বরং অধিকাংশ 
ক্ষেত্রে তারা পিতামাতার চাইতে বান্ধবীদের অনুসরণ করে এবং 
তাদেরকে অগ্রধিকার দেয়। এটা ছেলে-মেয়ে উভয়েরই বড় ধরনের 
অন্যায়। এই ক্ষতি ভবিষ্যতে তাদের কাছেই ফিরে আসবে । কেননা, 
নিঃসন্দেহে পিতা-মাতার আনুগত্য এমন এক খণ, যা শীঘ্রই ফেরত 
আসবে। 
- মায়ের বিভিন্ন কর্তব্যে সাধ্যমত সহযোগিতা করা। 
উদাহরণস্বরূপ; 
97 





























রান্নবান্না, ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পালন 
করা; পুরাপুরিভাবে কাজের মহিলা-নির্ভর না হওয়া। কারণ, 
এই নির্ভরতা মেয়েকে এক অদক্ষ বা অকর্মায় পরিণত করবে, 
ফলে সেই মেয়ে ভবিষ্যতে তার ঘর-গৃহস্থালির কাজকর্ম ও দায়িত্ব 
পালনে অসমর্থ্য হবে। 

ছোট ভাই ও বোনদের লালনপালন এবং নৈতিকতা ও উন্নত 
করা (আমরা মায়ের দায়িত্ব ও কর্তব্য প্রসঙ্গে এর বিস্তারিত 
আলোচনা করেছি)। 

পূর্বে আলোচিত গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে মায়ের প্রতিনিধিত্ব 
করা। 

মা মুর্খ হলে তাকে শিক্ষা দেওয়া। বিশেষ করে এমন 
বিষয়গুলো শিখিয়ে দেওয়া, যাতে তার দীন পালন করতে 
পারে। যেমন: সালাত এবং সালাতের মধ্যে পঠিত কুরআন ও 
যিকির-আযকারের প্রশিক্ষণ দেয়া; অবসর সময়ে তার নিকট 
এমন কিছু শিক্ষণীয় বিষয় পাঠ করবে, যা তার উপকারে 
আসবে। আর এই ব্যাপারে অনেকেই অমনোযোগী ও 
উদাসীন। নারীদের অনেকের ব্যাপারে এমন প্রশ্ন উত্থাপিত হয় 
যে, তারা (উদাহরণস্বরূপ) সূরা ফাতিহাই পাঠ করতে জানে না 
অথচ তার কন্যা বিশ্ববিদ্যালয় অথবা উচ্চ-মাধ্যমিক ছাত্রী। 
সেখানে এই অবস্থা থেকে উত্তরণের দায়-দায়িত্ব কন্যাদের 
উপরই বর্তায়। 


98 


নিম্নোক্ত বিষয়গুলো থেকে সতর্কতা অবলম্বন করা: 


- এমন কাজে সময় অতিবাহিত করা, যাতে কোন উপকার 
নেই; যেমন: বিভিন্ন প্রকার মিডিয়া অনুসরণ করা এবং 
অপরাপর এমন সব যোগযাযোগের মাধ্যমের পেছনে 
আত্মনিয়োগ করা, যার কোনো প্রয়োজন নেই। এতে বহু সময় 
অন্যায়-অপরাধে, খেল-তামাশায় ও অনর্থক কাজে নষ্ট হয়। 
অথচ মানুষকে তার সময়ের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। 
সময়ই তার বয়স ও জীবন, আর তা জগতের সবচেয়ে দামী 
জিনিস। যখন তা এসব মিডিয়া ও যোগাযোগ মাধ্যমগুলোতে 
ব্যয় করবে, তখন তা হবে তার দুনিয়া ও আখিরাতের জন্য 
খারাপ পরিণতি ও ক্ষতির কারণ। অথচ অত্যন্ত দুঃখ ও 
পরিতাপের ব্যাপার হল, অধিকাংশ মেয়ের সময়গুলো বরাদ্দ 
থাকে এসব মিডিয়া, খারাপ বান্ধবীদের সাথে আড্ডা, মার্কেট 
এবং টেলিফোনে যার ফলে নষ্ট হচ্ছে বহু কাজ, ধ্বংস হচ্ছে 


সময় এবং হচ্ছে আল্লাহ তা'আলার অবাধ্যতা । 


- খারাপ বান্ধবী সকল, যারা জ্বলন্ত আগুনের মত-_ যখন 
তার মধ্যে কোন কিছু পতিত হবে, তখন তা তাকে জ্বালিয়ে 
দেবে। এই যুগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগযাযোগের মাধ্যম 
অনেক বৃদ্ধি পেয়েছে; তাই প্রত্যেকটি মেয়ে যেন এসব খারাপ 
বান্ধবী থেকে সাবধানতা অবলম্বন করে। তাদের চিহ্ন হল 
তারা অন্যদের জন্য খারাপ জিনিস ও উপায়-উপকরণ 


99 


আমদানি করে; তারা দুষ্কর্ম ও বিশৃভ্খলাকে পছন্দ করে ও 
করায়, তাতে আগ্রহ প্রকাশ করে এবং সৎকর্ম ও কল্যাণজনক 
বিষয় থেকে নিষেধ করে। 

কাফির ও ফাসিকগণ কর্তৃক আমদানি করা ফ্যাশনের 
অনুসরণ করা: যেমন আমরা পূর্বেই জেনেছি যে, ইসলামের 
শত্ৰুগণ অত্যন্ত আগ্রহী, বরং তারা সচেষ্ট_ যাতে মুসলিম 
মেয়েরা বিশৃঙ্খল হতে পারে। তাদের অন্যতম উপকরণ হচ্ছে, 
তাদের বিভিন্ন ফ্যাশন যা তারা মুসলিমগণের কন্যাদের 
মাঝে ছড়িয়ে থাকে। তাই মুসলিম কন্যার জন্য গড্ডলিকা 
প্রবাহে গা ভাসিয়ে না দেয়া আবশ্যক। 

অপ্রয়োজনে মার্কেটে বের হওয়া: এটি একটি ভয়ানক 
সমস্যা, যা এই শেষ যামানায় শুষ্ক লাতাপাতায় আগুন 
ছড়ানোর মতো ছড়িয়ে পড়েছে। অনেক মুসলিম কন্যারা 
বিভিন্ন মার্কেটে-বাজারে (অপ্রয়োজনে) ঘুরে বেড়ায়_ যার 
ফলে তাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। এসব 
বিপদসমূহের অন্যতম হল শয়তানের শিকার হওয়া; কারণ, 
বাজার শয়তানেরই অবস্থান কেন্দ্র এবং সবচেয়ে নিকৃষ্টতম 
জায়গা হল বাজারসমূহ। যখন মেয়েরা কোন প্রয়োজনের 
কারণে বাধ্য হবে বাজারে যেতে, তখনই শুধু তার 
অভিভাবককে সাথে নিয়ে তার প্রয়োজন পূরণের উদ্দেশ্যে 
বাজারে বের হবে, অতঃপর প্রয়োজন শেষে তার ঘরে ফিরে 
আসবে । আর এই বের হওয়াটা অনুপ্রেরণা দেয় প্রয়োজনে- 

100 


অপ্রয়োজনে বার-বার ঘর থেকে বের হতে। সুতরাং প্রত্যেক 
মেয়ের উচিত সে যেন তার প্রয়োজনকে হিসাব করে নেয় 
এবং এই বের হওয়াটা যাতে বেশি না করে, কারণ তা হচ্ছে 
সকল অনিষ্টের দরজা । নারী যখন তার ঘর থেকে বের হয়, 
তখন শয়তান তার দিকে উকি দেয়। এটি নবী করীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত. **। কত মুসলিম 
নারী যে এই বেপরোয়া বের হওয়ার কারণে দুষ্টচক্রের রশিতে 
আবদ্ধ হয়েছে, তার ইয়ত্তা নেই। সুতরাং ময়েদেরকে খুবই 
সতর্ক থাকা উচিত। 

- বিনোদন কেন্দ্রের উদ্দেশ্যে বের হওয়া: এটি খারাপ হওয়ার 
জন্য এটুকুই যথেষ্ট যে, এটি খেল-তামাশার স্থল, সময় 
নষ্টকারী এবং অন্যায় ও অপরাধের কারণ ৷ 








* আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি নবী করীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন: 
wlll lc > hb ৪১৪০ Ul 
(নারী হল গোপন বস্তু, সে যখন বের হয়, তখন শয়তান তার দিকে উঁকি দেয়) - ইমাম 
তিরমিযী, অধ্যায়: দুগ্ধপান (6১৬০ ৯৬৩), পরিচ্ছেদ: শয়তান কর্তৃক নারীর দিকে 
উঁকি দেয়া যখন সে বের হয় ( ০২১৯1১1৪,11 ১৬২১ ২5১০ ০৬), বাব নং- ১৮, 
হাদিস নং- ১১৭৩; ইমাম তিরমিযী বলেন: এই হাদিসটি হাসান, গরীব। 
% পাঠক ও পাঠিকা আবার মনে করবেন না যে, শরীয়ত নিয়ন্ত্রিত বৈধ আমোদ-প্রমোদ 
ও সুস্থ বিনোদন নিষিদ্ধ। বরং এখানে সেসব উদ্দেশ্য, যেগুলো মুসলিম সমাজের 
অধিকাংশ স্থানে ছড়িয়ে পড়েছে_ যেগুলোর সর্বনিম্ন পর্যায় হলো পুরুষ ও নারীদের 


মেলামেশী। কিন্তু যখন বিনোদন শরীয়ত সম্মত পন্থায় নিয়ন্ত্রিত হয়, তবে তা বৈধ; 
101 



































-  অপ্রয়োজনে ফোন ব্যবহার করা: ফোনের উভয়দিকেই ধার 
আছে। মূলত এটি প্রয়োজনেই ব্যবহার করা হয়। কিন্তু খুবই 
অত্যন্ত দুঃখজনক । সে যখন ফোন রিসিভার তার কানে নেয়, 
তখন অনেক সময় অতিবাহিত হওয়ার পূর্বে তা ছাড়ে না। 
কত দুঃখজনক ও ধ্বংসাত্মক! বর্তমানে তা হয়ে গেছে 
ধ্বংসের দরজা- যার মাধ্যমে লম্পটরা মুসলিম মেয়েদের 
পিছনে লেগে তাদেরক নষ্ট করে। সুতরাং এই পথ থেকে 
সাবধান! সাবধান!! 


(ঘ) আদর্শ বোন হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য: 

বোন হল তার ভাইয়ের নিকট সকল আত্মীয়ের মধ্যে সবচেয়ে নিকটতম 
ও ঘনিষ্ঠ; আর তাদের উভয়ের জন্য যৌথ হক বা অধিকার রয়েছে। 
বরং তার (বোনের) দায়-দায়িত্ব আরও ব্যাপক । তা পালন করতে হয় 
ঘরের মধ্যে, যেখানে সে জীবনযাপন করে। কন্যা হিসেবে দায়িত্ব ও 
কর্তব্যের ব্যাপারে যা বলা হয়েছে, ছোট ও বড় ভাই-বোনদের সাথে 
বোনের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে পরিপূর্ণভাবে তাই বলা হয়। 


এসব দায়িত্ব ও কর্তব্যগুলোর পাশাপাশি নিম্নলিখিত বিষয়গুলো বৃদ্ধি 
করা য়ায়: 





বরং জীবনের কোন কোন স্তরে তা কাম্যও বটে। - দ্রষ্টব্য: ডক্টর আবদুল্লাহ আস- 
সাদহান রচিত কিতাবুত তারফীহ (474 ৮৬5)। গ্রন্থটিতে যথেষ্ট পরিমাণ তথ্য 
রয়েছে, আল্লাহ তাকে তাওফীক দিন। 











102 


তার চেয়ে বয়সে বড় ভাই ও বোনদের সম্মান ও মর্যাদা দেয়া। 
কারণ, বড় বোন হলেন মায়ের মর্যাদায় এবং বড় ভাই হলেন 
পিতার মর্যাদায় অধিষ্ঠিত। তাদের জন্য আত্মীয়তার 
সম্পর্কজনিত অধিকার রয়েছে; আর তার উপর কর্তব্য হল 
সহযোগিতার মুখাপেক্ষী হলে তাদেরকে সহযোগিতা করা। 
যেমন: তাদেরকে আর্থিক সহযোগিতা করা, বিপদ-মুসিবতের 
সময় তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা এবং 
তাদের পড়াশুনা ও জ্ঞানের ব্যাপারে তাদেরকে সহযোগিতা 
করা। 

বাড়ির মধ্যে সকল প্রকার কল্যাণ ছড়িয়ে দেয়া পাঠের 
মাধ্যমে, শুনানোর মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, সৎকাজের 
আদেশ ও অসৎকর্মে নিষেধ করার মাধ্যমে ইত্যাদি। 

প্রথম নারীর পরে ঘরের রান্নাবান্না, ধোয়া-মুছা ইত্যাদির মত 
কাজকর্মের সে অন্যতম খুঁটি। 

ঘরের মধ্যে প্রয়োজন হলে কাউকে উপদেশ ও দিকনির্দেশনা 
দেয়া। 


103 


তৃতীয় ক্ষেত্র: সমাজ ও জাতি কেন্দ্রিক একজন নারীর 
দায়িত্ব ও কর্তব্য 


নারীর দায়িত্ব ও কর্তব্যের পরিধি সমাজ ও পুরো জাতিকে অন্তর্ভুক্ত 
করে। আর সে কর্তব্য হচ্ছে, তাদের মাঝে আল্লাহর দিকে আহ্বান, 
সৎকাজের আদেশ, অসৎকাজে নিষেধ, কল্যাণ কামনা ও সংস্কার করার 
মত কাজের আঞ্জাম দেয়া। 


আর এখানে আমি সাধারণভাবে এই দাওয়াতের গুরুত্ব, তার 
আবশ্যকতা ও ফলাফল, অতঃপর বিশেষকরে নারীর সাথে সংশ্লিষ্ট 
শরী“আতের কিছু দলীল-প্রমাণাদি উল্লেখ করছি। আল্লাহ তা'আলা 
বলেন: 


Sl ওত ও ৩৬ ০৫০ ৩ এটা এডি ৩৩ 3 তাও) 
ও SHY ৬০ উঠি ওত ভা এড Ed SAS সুভ 
[1৮৮ -+৮:45 5752] 02০৪ 9০৫৫ tie 54252 
“কথায় কে উত্তম এ ব্যক্তি অপেক্ষা, যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান 
করে, সৎকর্ম করে এবং বলে, ‘আমি তো অনুগতদের অন্তর্ভুক্ত” ভাল 
ও মন্দ সমান হতে পারে না। মন্দ প্রতিহত কর উৎকৃষ্ট দ্বারা; ফলে 
তোমার সাথে যার শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত।” - 
(সূরা ফুসসিলাত: ৩৩ - ৩৪)। 
আল্লাহ তা'আলা আরও বলেন: 


104 


নি 

আহ্বান করবে এবং সৎকাজের নির্দেশ দেবে ও অসৎকাজের নিষেধ 

করবে; এরাই সফলকাম ।” - (সুরা আলে ইমরান: ১০৪)। 

আল্লাহ তা'আলা আরও বলেন: 

ও Sh ০9১8 EA Be SLL এ ৬৮০ DES | 

€ ও 9546 LE Bs ald oF JS ৩০ ETS DS dy ts 

[১০:০০] ১৯০] 

তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান কর হিকমত ও 

সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করবে উত্তম পন্থায়। তোমার 

প্রতিপালক সেই ব্যক্তি সম্পর্কে সবিশেষ অবহিত, যে ব্যক্তি তাঁর পথ 

ছেড়ে বিপথগামী হয় এবং কারা সৎপথে আছে, তাও তিনি সবিশেষ 

অবহিত।” - (সুরা আন-নাহল: ১২৫)। 

আল্লাহ তা'আলা আরও বলেন: 

955 2৮ gl 3 সি Lb ক ৯8 ০০০৪ NIB) 
[:252 18১৭ ও SIE cal SS 

রিকি না HEL EC HE 

দীন সম্বন্ধে জ্ঞান অনুশীলন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে 


105 


সতর্ক করতে পারে, যখন তারা তাদের নিকট ফিরে আসবে; আশা করা 
যায় তারা সতর্ক হবে।” - (সুরা আত-তাওবা: ১২২)। 
আল্লাহ তা'আলা আরও বলেন: 
এড 55225 ও 9 ভি শু কা এ BED ১০ 5১৪ BY 
[VAL B16 © SSE Se BG 
“বল, এটাই আমার পথ; আল্লাহর প্রতি মানুষকে আমি আহ্বান করি 
সঙ্ঞানে_ আমি এবং আমার অনুসারীগণও ৷ আল্লাহ মহিমান্বিত এবং 
যারা আল্লাহর শরীক করে আমি তাদের অন্তর্ভুক্ত নয়।” - (সূরা ইউসূফ: 
১০৮)। 
আল্লাহ তা'আলা আরও বলেন: 
3552 BAL ৩১১2 ০৪ HU ০ ৬১০ ৩9৮5) 
[১814৯] ১৫০1 95 
“মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু, তারা সৎকাজের নির্দেশ 
দেয় এবং অসৎকাজের নিষেধ করে।” - (সুরা আত-তাওবা: ৭১)। 
আল্লাহ তা'আলা আরও বলেন: 
৩৪ SHE AL ৩০১৪৫ ৩৪০ ৬5 ডি CLAD ৩০৪০) 
[78 250 ৮1% Sl 
“মুনাফিক নর ও মুনাফিক নারী একে অপরের অনুরূপ, তারা 
অসৎকর্মের নির্দেশ দেয় এবং সৎকর্ম নিষেধ করে।” - (সুরা আত- 
তাওবা; ৬৭)। 


আল্লাহ তা'আলা আরও বলেন: 
109 


০০০ 
“এবং যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।” 
- (সুরা আল-“আসর: ৩)। 
আর সহীহ মুসলিমের মধ্যে তামীম ইবন আওস আদ-দারেমী রাদিয়াল্লাহু 
‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
SLING 4525 85505 00 833 CS 0 ক a) 
(we ৯০9১) 48253 
“দীন হচ্ছে (জনগণের) কল্যাণ কামনা করা। আমরা জিজ্ঞেস করলাম, 
কার জন্য? তিনি বললেন: আল্লাহ, তাঁর কিতাব, তাঁর রাসূল, মুসলিম 
নেতৃবৃন্দ ও সমস্ত মুসলিমের জন্য ।”_ (হাদিসটি ইমাম মুসলিম করেন 
)।৬. 
ইমাম মুসলিম আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
(see Spi lp) CIGD sil 5 515 
“তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন অশ্লীল কাজ দেখে, সে যেন তা হাত 
দ্বারা প্রতিরোধ করে; আর যদি তাতে সে অক্ষম হয়, তবে সে যেন তার 
মুখ দ্বারা তার প্রতিবাদ করে; আর সে যদি তাতেও অক্ষম হয়, তবে সে 





* মুসলিম, ঈমান অধ্যায়, পরিচ্ছেদ: “দীন হচ্ছে কল্যাণ কামনা করা’ -এর বর্ণনা (০৬ 
২০৪ ৬। ৩৩৬ ), হাদিস নং- ৫৫ 
107 


যেন তার অন্তর দ্বারা তা প্রতিরোধের পরিকল্পনা করে; আর তা হচ্ছে 

ঈমানের দুর্বলতা ।”৯ (%) 

ইমাম বুখারী রা. আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু ‘আনহুর হাদিস 

থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
(ol lp) ॥ 99 ৪৪1৯৩) 

“তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।”*১ (৯৯) 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 





% মুসলিম, ঈমান অধ্যায়, পরিচ্ছেদ: অন্যায় কাজের প্রতিবাদ করা ঈমানের অন্তর্ভুক্ত ... 
(ad SSG ০৪৫6 এ SUD ৩ 9৪1 Ss ALLE AIK IG ob 


৩৬215 ৷ ৬৪ 819), বাব নং- ২২, হাদিস নং- ১৮৬ 





“০ এই হাদিসের বিস্তারিত পর্যালোচনা দেখুন আমার কিতাবে: ‘দিরাসাতু হাদিসে আবি 
সা'ঈদ আল-খুদরী রিওয়াতান ওয়া দিরায়াহ্‌ (4,১, ০ $১৯১ ১৩০১ 03 ৬৪১০ £১ 
) 

£ বুখারী, অধ্যায়: নবীগণ (০৬১ ০৮5), পরিচ্ছেদ: বনী ইসরাঈল সম্পর্কে যা 








আলোচনা করা হয়েছে, সে প্রসে্গ(/:31/-1 3১ ০ 5১ ৮ ০১১), বাব নং ৫১, হাদিস 


নং- ৩২৭৪ 





£ দাওয়াত ও সৎকাজের নির্দেশের ভাষ্যসমূহের ব্যাপারে জানার জন্য দেখুন: আবদুল 
গনী আল-মাকদেসী, কিতাবুল আমরি বিলমা"রুফ ( ১১১৬ ১০এ। ৮৬৫); এই গ্রন্থটির 


ভূমিকা ও পর্যালোচনা আমার দ্বারা সম্পাদিত। 
108 








০ 1৯৪০০ 795 JS জট Sl Dl ১০৩ ৬ SUN Jon 
Lal Bl lal উ 9 953 1৬০৮৭ ১৪০৯১ ১৩ ০৮৯৯ ৯৬৪ 
৩১9 ৬০৯ eS ও ০৯ উ ৯1900 5৯ ৩৮ dlr lor 
1915 esl de bil 919 ৯1৯৬1১১0০9৯ OB ৯ 

(sll) 4 লী 
“যে মহান আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে প্রতিষ্ঠিত থাকে এবং যে 
সীমালংঘন করে, তাদের দৃষ্টান্ত সেই যাত্রীদলের মত, যারা কুর'আ 
(লটারির মাধ্যমে এক নৌযানে নিজেদের স্থান নির্ধারণ করে নিল। 
তাদের কেউ স্থান পেল উপর তলায়, আর কেউ নীচ তলায় (পানির 
ব্যবস্থা ছিল উপর তলায়); কাজেই নীচের তলার লোকেরা পানি 
সংগ্রহকালে উপর তলার লোকদের ডিঙিয়ে যেত। তখন নীচ তলার 
লোকেরা বলল, উপর তলার লোকদের কষ্ট না দিয়ে আমরা যদি 
নিজেদের অংশে একটি ছিদ্র করে নেই (তবে ভাল হত); এমতাবস্থায় 
তারা যদি এদেরকে আপন মর্জির উপর ছেড়ে দেয়, তাহলে সবাই 
ধ্বংস হয়ে যাবে। আর যদি তারা এদের হাত ধরে রাখে (বিরত রাখে), 
তবে তারা এবং এরা সকলেই রক্ষা পাবে ।”*৩ 


তাছাড়া সেখানে অনেক উপযুক্ত ও যুক্তিসঙ্গত কারণ রয়েছে, যা নারীর 
উপর এই দায়িত্ব ও কর্তব্য অর্পণ করে, আর যা নিরবিচ্ছন্নভাবে তার ও 








& বুখারী, অধ্যায়: অংশীদারিত্ব (15,4) ০৮5 ), পরিচ্ছেদ: লটারীর মাধ্যমে বন্টন ও 
অংশ নির্ধারণ করা যাবে কি? (১ ৬4319 ০ ও 6১০ ০৯ ৮), বাব নং- ৬, 
হাদিস নং- ২৩৬১ 





109 


তার পরিবারের জন্য এ দায়িত্ব ও কর্তব্য পালনকে বাধ্যতামূলক করে 
দেয়। সেসব যৌক্তিকতা হচ্ছে: 
১. সমাজের সাথে নারীর সম্পর্ক: 
আর এটা এমন সম্পর্ক, যা নারীকে সমাজের বিভিন্ন পক্ষের সাথে 
মজবুত সম্পর্ক তৈরির কেন্দ্রবিন্দুতে পরিণত করে এবং তাকে 
আত্মীয়তার রূপ দান করে; সুতরাং নারী মা, অথবা স্ত্রী, অথবা কন্যা, 
অথবা বোন, অথবা খালা, অথবা ফুফু ... ইত্যাদি হওয়া থেকে মুক্ত নয়, 
বা তার বাইরের কেউ নয়; আবার তার মধ্যে যুক্ত হয় বৈবাহিক সুত্রে 
আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশিত্ব, বন্ধুত্ব ও সতীর্থ; অনুরূপভাবে নারী 
হচ্ছে সমাজ ও জাতির অঙ্গ এবং তার উপাদানসমূহের মধ্য থেকে 
অন্যতম উপাদান, সমাজের সাথে এই ধরনের প্রতিটি সম্পর্কই নারীকে 
গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্যের অধিকারী বানিয়ে দেয়। আর আত্মীয়তা ও 
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বড় অধিকার (হক) ও দায়িত্ব; আল্লাহ 
তা'আলা বলেন: 
(© rs EE; NT ও ০০৬ এ কি এ 2৩ JOY 
[282] 
“তবে ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি 
করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে।” - (সূরা মুহাম্মদ: ২২)। 
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
4৯১৯) 4৬৯১ ০৮৩ ol উ এ এ ২১০ ও এ Ls fom or 
(5 


110 


“যে ব্যক্তি পছন্দ করে যে, তার জীবিকার মধ্যে প্রবৃদ্ধি হউক অথবা 
তার মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক 
রক্ষা করে চলে।” - ( ইমাম বুখারী ও মুসলিম র. হাদিসখানা বর্ণনা 
করেন) ৷ +* 
আল্লাহ তা'আলা বলেন: 

[lO ৩৪০ 37485 ১39 ) 
“তোমার নিকট-আত্মীয়বর্গকে সতর্ক করে দাও ৷” - (সূরা আশ-শুআরা: 
২১৪)। 
আর প্রতিবেশীরও বড় রকমের হক তথা অধিকার রয়েছে; কেননা 
রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
৬ ৩৪ ৬০ ৬০৩ HGS FEE ৮৭ pl এও ৬৫% ৩৫ Sx 
FASS NN 19 29৬ ৬ ৩৪ ৬০১ 2৩ FACS ৮৭ উিনা9 এ 

(dw 5 dl) এব 

“যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন উত্তম কথা বলে 
অথবা চুপ থাকে; আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে 
যেন তার প্রতিবেশীকে সম্মান করে এবং যে ব্যক্তি আল্লাহ ও পরকালে 








“ বুখারী, অধ্যায়: ক্রয়-বিক্রয় (১ ০৬5), পরিচ্ছেদ: যে ব্যক্তি জীবিকায় বৃদ্ধি কামনা 
করে (3) ৪ ৮.১ ০৩০০), বাব নং- ১৩, হাদিস নং ১৯৬১; মুসলিম, অধ্যায়: 
সদ্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও আচার-ব্যবহার (১৩১ এ) 0, পরিচ্ছেদ: 
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং তা বিচ্ছিন্ন করা হারাম হওয়া প্রসঙ্গে (2.০ _১১. 
৬০4০ ৮৫১৯১), বাব নং- ৬, হাদিস নং- ৬৬৮৭ 

111 








বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে।” - (ইমাম বুখারী 

ও মুসলিম র. হাদিসখানা বর্ণনা করেন) ।£* 

রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

9 dl ৯০৯1) 4১৪৮৬ ৯১৩৬ ০৯ ৬০৪ ০১ ৩) 
(০০৮ 

থাকেন। এমনকি, আমার মনে হল যে, তিনি অচিরেই প্রতিবেশীকে 

ওয়ারিস (উত্তরাধিকারী) বানিয়ে দেবেন।” - ( ইমাম বুখারী ও মুসলিম 

র. হাদিসখানা বর্ণনা করেন)। £* 








£ বুখারী, অধ্যায়: শিষ্টাচার (-১এ। ১৮৫), পরিচ্ছেদ: যে ব্যক্তি আল্লাহ ও পরকালে 
বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় (51১4৬ ৬ ৩৩ ৩৮ ৮৬ 
১৮ ১৯ ১৬ ১৯৩), বাব নং ৩১, হাদিস নং- ৫৬৭২; মুসলিম, অধ্যায়: ঈমান 
(১০২31), পরিচ্ছেদ: প্রতিবেশী ও মেহমানকে সম্মান দানের ব্যাপারে উৎসাহ প্রদান 











এবং কল্যাণকর কথা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে চুপ থাকার আবশ্যকতা এবং এই 
সবগুলোই ঈমানের অন্তর্ভুক্ত হওয়া (9) ৬--20 1219 2A 931 20৫) E SAL. 
৩591 $5 এব ৩3:49 723.1 54), বাব নং- ২১, হাদিস নং ১৮২ 

£ বুখারী, অধ্যায়: শিষ্টাচার (২১১৩ ০৬5), পরিচ্ছেদ: প্রতিবেশীর জন্য অসীয়ত ( ৬ 
১৬৮ ৯৮০))), বাব নং- ২৮, হাদিস নং ৫৬৬৮; মুসলিম, অধ্যায়: সদ্যবহার, 
আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও আচার-ব্যবহার (০১১৩1) ২.১), পরিচ্ছেদ: প্রতিবেশীর 
ব্যাপারে অসীয়ত ও তার প্রতি সদ্ব্যবহার (এ! ৮৯31১ )4-৬ ২০ ৮৬.) বাব নং- 
৪২, হাদিস নং- ৬৮৫২ 




















112 


আর বন্ধুর জন্য রয়েছে বন্ধুত্বের এবং সাধারণ ও বিশেষ ভ্রাতৃত্বের 
অধিকার। 

যেমনিভাবে এর বিস্তারিত ব্যাখ্যা এসেছে; আর অমুসলিমদের জন্য 
রয়েছে তাদেরকে এই দীন তথা জীবনব্যবস্থার দিকে দাওয়াত পাওয়ার 
অধিকার ।£* 

আর মুসলিম নারী হলেন এই সমাজের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়াশীল 
মহিলা এবং তার দায়িত্ব ও কর্তব্য হল এদের প্রত্যেককে তার মান 
অনুযায়ী মর্যাদাবান করে গড়ে তোলা। 


২, মহিলাদের সাথে বিশেষ কিছু বিষয়ে এবং অঙ্গ-প্রত্যঙ্গের গঠন 
সম্পর্কে বিশেষভাবে কথা বলার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীই অধিক 
উপযুক্ত; আরও উপযুক্ত এর উপর ভিত্তি করে বিন্যস্থ ব্যক্তিগত ও 
সামাজিক বিষয়গুলোর ব্যাপারে কথা বলতে ৷ সুতরাং এখানে পুরুষের 
পক্ষে কোন বিষয় প্রচার করতে যা অসম্ভব, নারীর পক্ষে তা প্রচার 
কারা সহজেই সম্ভব। 

৩. অনুরূপভাবে নারী সংস্কারের সকল ক্ষেত্রে তার স্বজাতীয় মেয়েদের 
সাথে মেলামেশার মাধ্যমে, তাদের আচার-আচরণের প্রতি দৃষ্টি 
আকর্ষণের মাধ্যমে এবং তারা ভুল-ত্রটিতে পতিত হলে তার প্রতি 





“ সামগ্রিকভাবে এই অধিকারের বিষয়টি আমার “দুরুসুন ফিল হুকুক” (3 ১১১১ 





৯53) নামক গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি; সুতরাং তা অধ্যয়ন করা যেতে 


পারে। 
113 


মনোযোগ আকর্ষণের মাধ্যমে যথাযথ সংস্কার-পদ্ধতি প্রয়োগে সক্ষম; এ 
ক্ষেত্রে পুরুষের কার্যক্রম তার বিপরীত, যিনি নকল বা মাধ্যমের উপর 
নির্ভরশীল; আর যে স্বচক্ষে দেখে সে এ ব্যক্তির চেয়ে অগ্রগামী, যে শুধু 
শ্রবণ করে। 


8. কল্যাণজনক ক্ষেত্রে এবং ইসলামের শিক্ষাসমূহের সমন্বয়সাধন, তার 
বিধাসমূহকে বাধ্যতামূলক দায়িত্বরূপে গ্রহণ এবং তার নিয়ম- 
পদ্ধতিসমূহের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার ক্ষেত্রে তার আদর্শিক 
প্রভাবের পরিধি মানুষের কথার চেয়ে অনেক বেশি প্রভাবশালী; সুতরাং 
আহত ব্যক্তিদের প্রাণের মধ্যে তার আদর্শের একটা বড় ধরনের প্রভাব 
রয়েছে। 


৫. মহিলাদের মধ্যে ব্যক্তিগত নসিহত ও ব্যক্তিগত দাওয়াতী কাজ 
যথাযথভাবে পরিচালনা করা পুরুষের পক্ষে সম্ভব নয়; সুতরাং তা 
যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য তাদের মধ্য থেকে নারীকে ভূমিকা 
রাখতে হবে; কেননা নারীদের উপর তাদের অপরিচিত পুরুষদের থেকে 
পর্দা করা ফরয। 


৬. মুসলিম নারী সমাজের মধ্যে কোন ব্যর্থ সদস্য নন; বরং তিনি হলেন 
প্রভাব-প্রতিপত্তির পাত্র; আর মুসলিম নারী হলেন আল্লাহর পথের 
আহ্বানকারিনী ও উপদেষ্টা; সুতরাং তার জন্য আবশ্যক কর্তব্য হল, সে 
সমাজ বিনির্মাণ, সংশোধন ও পরিচালনার কাজে অংশগ্রহণ করবে; 
আরও অংশগ্রহণ করবে কল্যাণের পথে দাওয়াতী কার্যক্রমে । 


114 


৭, আদর্শ নারীগণ এ রকমই হয়েছেন; আর তাদের শীর্ষে রয়েছেন 
সম্মানিত মহিলা সাহাবীগণ; আর যারা সংস্কার, সংশোধন ও পারস্পরিক 
সহযোগিতার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন, তাদের মধ্যে মুমিন- 
জননীগণ উল্লেখযোগ্য; সুতরাং তাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা 
উম্মতের জন্য কেননা রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক 
হাদিস বর্ণনা করেছেন, তাঁর (রাসূলের) আবাসিক অবস্থার বিবরণ 
দিয়েছেন এবং সাহাবীদেরকে বিভিন্ন বিষয়ে সংশোধন করেন; আর 
মিসকীনদের পাশে দাঁড়িয়েছেন এবং তাঁর নিকট কোন কিছুই অবশিষ্ট 
ছিল না; আর এইভাবে অসংখ্য দৃষ্টান্ত রয়েছে; সুতরাং এসব মর্যদাবান 
নারীগণ হলেন আদর্শ নমুনা ও অনুকরণীয় দৃষ্টান্ত ৷ 

৮. নারী কেন্দ্রীক ইসলামের শক্রগণের চেষ্টা ও সাধনা দুইভাবে হয়ে 
থাকে: প্রথমত তারা নারীর জাতিসত্বাকে ধ্বংস ও বিপর্যস্ত করার জন্য 
তাদেরকে কেন্দ্রীভূত করে; দ্বিতীয়ত নারীদেরকে ধ্বংস ও বিপথগামী 
করার পর এঁ নারীদেরকে অন্যান্য নারীদের ধ্বংস ও বিপথগামী করার 
কাজে ব্যবহার করা; আর কাফির ও ষড়যন্ত্রকারীদের বাস্তবতা এই 
কথারই সাক্ষ্য দেয়; সুতরাং নারীর আবশ্যকীয় দায়িত্ব ও কর্তব্য হল এই 
বিপর্যয়ের পথ রুদ্ধ করার জন্য তার যথাযথ ভূমিকা পালন করা; 
মোটকথা, মেয়ে বা নারীজাতিকে সমাজ ও উম্মতের (জাতির) মধ্যে 
সংস্কারমূলক ভূমিকায় ব্যস্ত থাকতে হবে। 


115 


৯. মহান মর্যাদাপূর্ণ ও পর্যাপ্ত সাওয়াবের এই কাজে সে পুরুষের 
সহযোগিতা নেবে; কারণ, ভাল কাজসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ ও 
মুস্তাহাব কর্মসমূহের মধ্যে সর্বোচ্চ মানের কর্ম হল সমাজের কল্যাণে 
সংস্কারমূলক কাজ ও দাওয়াতী কার্যক্রম প্রতিষ্ঠা করা, যেমন অচিরেই 
সেই ব্যাপারে বিস্তারিত বিবরণ আসছে। 

৩. এই দায়িত্ব ও কর্তব্যের প্রয়োজনীয় বিষয়াদি: 

সংস্কারের ক্ষেত্রে ব্যাপক দায়-দায়িত্বের ব্যাপারে পূর্বে যে আলোচনা 
হয়েছে, তার সাথে প্রয়োজনীয় বিষয়াদি নিম্নরূপে নির্ধারণ করা যায়: 
(ক) আত্মীয়-স্বজন পক্ষ: নিকটতম ও দূরতম আত্মীয়-স্বজনের মধ্যে 
নারী নিম্নলিখিতভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারে: 




















তাদের অধিকারসমূহ আদায় করা। 

তাদের পোষাক-পরিচ্ছদ, চুল প্রদর্শন ও কথাবার্তা বলার 
ক্ষেত্রে প্রকাশভঙ্গির শর'য়ী দিক পর্যবেক্ষণ করা। 

সময়ে সময়ে তাদের সাথে কথাবার্তা বলা; তাদের অবস্থাদি 
সম্পর্কে জিজ্ঞেস করা, বিশেষ করে তাদের মধ্যে যার কোন 
বিশেষ সমস্যা রয়েছে। যেমন রোগী সম্পর্কে জিজ্ঞেস করা 
এবং তার জন্য দো'আ করা। 

তাদের সমাবেশেকে ভাল কথা ও উত্তম উপদেশ দ্বারা ফলপ্রসূ 
করা। এই ক্ষেত্রে উত্তম হল তাদেরকে উপদেশ দেয়া, তাদের 
নিকট উপকারী বক্তব্য পেশ করা, অথবা তাদেরকে প্রচলিত 
ভুলক্রটি ও অন্যায়-অপরাধ সম্পর্কে সতর্ক করা, অথবা 


তাদের জন্য মহিলা দা‘ঈকে মেহমান হিসেবে আনা, অথবা 
119 











বিভিন্ন বয়স অনুযায়ী তাদের মধ্যে সাধারণ প্রতিযোগিতা 
পরিচালনা করা, অথবা তাদেরকে উপকারী ক্যাসেট-অডিও 
ইত্যাদি শুনানোর ব্যবস্থা করা অথবা উপকারী কিচ্ছা-কাহিনী 
আলোচনা করা এবং ইত্যাদি। 

বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে উপহার সামগ্রী বিতরণ করা, 
তা অল্প দামের হউক না কেন। কারণ, উপহার উপঢৌকন 
মানব মনে বড় ধরনের প্রভাব ফেলে। তা সকল প্রকার বিদ্বেষ 
দূর করে; অন্তরের কলুষতা ও অপবিত্রতাকে ধুয়ে মুছে 
পরিষ্কার করে দেয়; মন থেকে বিদ্বেষ ও শক্রতাকে আস্তে 
আস্তে বের করে দেয়; সম্পর্ককে নির্ভেজাল করে; সকল 
প্রকার হিংসা-বিদ্বেষ দূর করে এবং মানুষের একে অপরকে 
কাছাকাছি করে। 

তাদের দরিদ্রদেরকে (ফকীরকে) সহযোগিতা করা, মিসকীন 
তথা নিঃস্বদের প্রতি সহানুভূতিশীল হওয়া, বিধবাদেরকে 
সাহায্য করা এবং তাদের অভাবীদের অভাব নিবারণ করা। 
আরও বিশেষভাবে উল্লেখযোগ্য হল, তাদের অসুস্থকে সেবা 
করা, তাকে সান্তনা দেয়া এবং তার সামনে শুভ সঙ্কেত মেলে 
ধরা; আর অনুরূপভাবে মৃত্যু ও অন্যান্য কারণে তাদের 
বিপদগ্রস্তকে সাহায্য-সহযোগিতা করা এবং তার জন্য দো“আ 
করা; আর তারা যে কোন প্রয়োজনের মুখোমুখি হলে, সে 
ক্ষেত্র তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। 


117 











যৌথভাবে দাওয়াতীমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন 
কার্যক্রমে অংশ নেওয়া। যেমন, নিঃস্বদেরকে সহযোগিতার 
জন্য অনুদান সংগ্রহ করা, অথবা বইপত্র ক্রয় করে বিতরণ 
প্রভৃতি 


(খ) প্রতিবেশীদের পক্ষ: আর প্রতিবেশীদের ক্ষেত্রে তাদের দাওয়াতী 
কার্যক্রমের মধ্যে যা অন্তর্ভুক্ত, তা নিমরূপ: 

7 তাদের শরীয়াহ ভিত্তিক অধিকারসমূহ আদায় করা । 

7 প্রতিবেশী সকল নারীর ব্যাপারে জানা এবং পৃথকভাবে নিকট 
ও সাংস্কৃতিক দিক বিবেচনা করে প্রত্যেক প্রতিবেশীর সাথে 
আচরণ করা। 

সে নিজে যে খাবার খায়, তার থেকে তাদেরকে খাওয়াবে। 
বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
নারীকে নির্দেশ দিয়েছেন, যাতে সে তার প্রতিবেশীদেরকে 
খাবার দান করে, যদিও তা ছাগলের খুর হউক; আর তার 
ঝোল থেকে তাকে কিছু দান করতে বলেছেন।*৮ 
































£ হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে বলেন: 

(LE 9৮১ 299৬ BE SHE এ ০ 239 

(হে মুসলিম নারীগণ! কোন মহিলা প্রতিবেশিনী যেন তার অপর মহিলা প্রতিবেশিনী 

(প্রদত্ত হাদিয়াকে) তুচ্ছ মনে না করে, এমনকি তা স্বল্প গোশত বিশিষ্ট বকরীর হাঁড় 

অথবা বকরীর খুর হলেও ); -বুখারী, অধ্যায়: হেবা ও তার ফযিলত (৷ ০৬3 

৬.১), পরিচ্ছেদ: হেবার ফযিলত ও তার প্রতি উৎসাহ প্রদান (০১19 ৫৯ ০৬ 

118 

















সময়ে সময়ে তাদের সাথে সাক্ষাৎ করা এবং এই সাক্ষাতকে 
আলাপ-আলোচনার মাধ্যমে ফলপ্রসূ করা (আত্মীয়-স্বজনদের 
সাথে আচরণে যেমনটি বলা হয়েছে)। 

7 তাদেরকে কথা অথবা কাজের মাধ্যমে কোন প্রকার কষ্ট না 
দেয়া। 

সময়ে সময়ে তাদেরকে ফোন করা এবং তাদের অবস্থাদি 
সম্পর্কে জিজ্ঞেস করা। 

উপদেশ চাওয়ার সময়ে অথবা শরয়ী কোনো বিষয় দৃষ্টিগোচর 
হলে উপদেশ দেয়া। 

(গ) নারীদের সমাবেশে: নারীকে সামাজিক জীবনে বহু সমাবেশে 
হাজির থাকতে হয়_ কখনও আবশ্যকভাবে, আবার কখনও 



































৬4০), = = বাব নং- ১, হাদিস নং- ২৪২৭; মুসলিম, অধ্যায়: যাকাত (90), 
পরিচ্ছেদ: পরিমাণ অল্প হলেও তা থেকে সাদকা দেওয়ার উৎসাহ দান এবং অল্প 
পরিমাণ দান তুচ্ছ মনে করে বিরত না থাকা ৫3 312 25 859 4 ৬1০০) 
(০) }44৷ 59 বাব নং ৩০, হাদিস নং- ২৪২৬; অপর এক হাদিসে আছে, আবু 
যর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন; 














(4০০ ৮০৯) ৭০৯ ১৬৩9 ৬৪5 HC 2 5 HB GU 

(হে আবু যর! যখন তুমি ঝোলবিশিষ্ট তরকারি রান্না করবে, তবে তার পানি বাড়িয়ে 

দাও এবং তোমার প্রতিবেশীদেরকে শামিল করে নাও); - মুসলিম, অধ্যায়: সদ্ব্যবহার, 

আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও আচার-ব্যবহার (০১31, ৯.১), পরিচ্ছেদ: প্রতিবেশীর 

ব্যাপারে অসীয়ত ও তার প্রতি সদ্ব্যবহার (এ! ৩০১, )৬ ২০9 ০৬), বাব নং 
৪২, হাদিস নং- ৬৮৫৫ 

















119 


এচ্ছিকভাবে। উভয় প্রকার সমাবেশেই নারীর উপর দাওয়াতী দায়িত্ব ও 
কর্তব্য রয়েছে। 
তন্মধ্যে আবশ্যিক সমাবেশসমূহে, উদাহরণস্বরূপ বলা যায়: মানুষ এই 
জীবনের মধ্যে বিভিন্ন প্রকার রোগ-ব্যাধি ও বিপদ-সুসিবতের মুখোমুখি 
হয়, অতঃপর সে সঠিক কারণ উদ্ঘাটন করে চিকিৎসার জন্য ডাক্তারের 
নিকট গমন করে; সুতরাং যখন কোন নারী ডাক্তারের নিকট গমন করে, 
তখন সে মহিলা ডাক্তারের নিকট প্রবেশের অপেক্ষায় থাকে; অতএব 
তার সাথে একত্রিত হয় অপেক্ষমান মহিলাদের কেউ কেউ; আর এটা 
জানা কথা যে, পুরুষদের চেয়ে নারীরাই অধিক সামাজিক; সুতরাং 
অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের কারও কারও সাথে আলাপ-আলোচনা ও 
কথাবার্তায় মেতে উঠে; সুতরাং তিনিই হলেন সৌভাগবান নারী, যিনি 
এই সমাবেশটিকে ব্যবহার করেন নিম্নরূপ কাজে: 
|; উপহারস্বরূপ দেয়ার জন্য কিছু বাছাই করা বইপত্র ও 
ক্যাসেট/সিডি সঙ্গে রাখা; অতঃপর তার সাথে অপেক্ষমান 
নারীকে তা উপহার দেবে; বিশেষ করে এ সিডিটি উপহার 
হিসেবে দিলেই ভাল হবে, যখন সিডিটি রোগীর অবস্থাদি 
সম্পর্কে এবং শরী'আতের বিধিবিধান ও অন্যান্য বিষয়ে 
(রোগীর জন্য) যেসব করণীয় নিয়ে আলোচনা করে। 
[৷ মহিলা ডাক্তার ও রোগীদের সাথে তার ঘটে যাওয়া ঘটনাকে 
কাহিনী আকারে আলোচনা করা এবং তার থেকে উপকারী 
বিষয়গুলোকে শিক্ষা হিসেবে পেশ করা। 








120 





|৷ বিভিন্ন রোগ-বালাইর অবস্থা আলোচনা করা; আর এভাবেই সে 
উপস্থিত মহিলাদের মধ্যে আনন্দের উদ্রেক করতে পারবে 
এবং সেখান থেকে সে তার অর্থবহ কাঙ্খিত কথাবার্তা নিয়ে 
তাদের মধ্যে প্রবেশ করবে। 
| ভাল ভাল ইসলামী পত্রপত্রিকা ও ম্যাগাজিন সঙ্গে রাখবে 
সেগুলোর পরিচিতি তুলে ধরার জন্য এবং তার ইতিবাচক 
দিকগুলো এবং তার মধ্যে যেসব উপকারী বিষয় রয়েছে, তা 
আলোচনা করা । 
[৷ যখন সে এমন কোন অবস্থা বা অবস্থান লক্ষ্য করবে, যা 
উপদেশ দাবি করে, তখন সরাসরি নসিহত করা। 
আর এচ্ছিক সমাবেশে, উদাহরণস্বরূপ মহিলাদের “হিফজুল 
কুরআনুল কারীম’ কোর্সে উপস্থিত হওয়া। আর তার এই উপস্থিতি হয় 
সহকারী শিক্ষিকা হিসেবে, অথবা উপকৃত হওয়ার জন্য ছাত্রী হিসেবে, 
অথবা উৎসাহদানকারিনী দর্শক হিসেবে, অথবা অন্যান্য কোন উদ্দেশ্যে । 
আর সকল পরিবেশ-পরিস্থিতিতে উচিত কাজ হল, সে তার উপস্থিতির 
সুবর্ণ সুযোগটি সঠিকভাবে কাজে লাগাবে; সুতরাং সে যদি শিক্ষকা বা 
ছাত্রী হয়, তবে তাদের পাঠ্যক্রম (সিলেবাস) সম্পর্কে কথাবার্তা বলবে ও 
এর বিস্তারিত আলোচনায় আসবে; আর সে যদি দা'ঈ তথা আল্লাহর 
পথে আহ্বানকারিনী হয়, তবে এই ক্ষেত্রে তার দাওয়াতী দায়িত্ব প্রতিষ্ঠা 
করবে; আর সে যদি উৎসাহদানকারিনী দর্শক হয়, তবে সে পরিচালক, 
ব্যবস্থাপক ও শিক্ষিকাদেরকে উৎসাহ দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা 
করবে এবং তাদের জন্য দো'আ করবে। কারণ, তাদের মহৎ কাজ 
121 








অব্যাহত রাখা এবং এই ক্ষেত্রে তাদের মানকে সমুন্নত করার ব্যাপারে 
এটা একটা বড় ধরনের উদ্দীপক ৷ 


অনুরূপভাবে সে সমস্ত হিফজ প্রতিষ্ঠানসমূহে আর্থিকভাবে সামর্থ্য 
অনুযায়ী যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা করা, যদিও তা সামান্য বস্তু 
হউক; কেননা কম কম করেই বেশি হয়; আর ফোটাগুলো একত্রিত হয়ে 
সৃষ্টি হয় বন্যার। আর যখন তারা তার নিকট কিছু জানতে বা পেতে 
চাইবে; তার পক্ষ থেকে সহযোগিতার কথা জানাবে, এবং বলবে যে এ 
ব্যাপারে (সহযোগিতা করার জন্য) শুধু তার সাথে ফোনে কথা বললেই 
হবে। 

আর এই সবই কল্যাণের দিকে আহ্বান এবং পুণ্য ও তাকওয়ার কাজে 
পারস্পরিক সহযোগিতার অন্যতম প্রধান মাধ্যম। 


আর এই দুই প্রকারের সমাবেশের দাওয়াতকে অন্য সব ধরনের নারী 
সমাবেশের জন্য মডেল হিসেবে গ্রহণ করা যাবে। 


(ঘ) ক্লাবসমূহ এবং সেগুলোর প্রতি মুসলিম নারীর দায়িত্ব ও 
কর্তব্য: আমরা যেই যুগে বসবাস করছি, তার অন্যতম দৃশ্য হল বহু 
রকমের সাংস্কৃতির সাথে পরিচিত হওয়া, সাথে সাথে রয়েছে বহু সভা- 
সেমিনার, উৎসব-অনুষ্ঠান এবং এগুলোর মত করে আরও অন্যান্য 
বিবিধ নামের সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ 

আর ধর্মনিরপেক্ষতাবাদীগণ ও তাদের অনুরূপ মতাদর্শের ব্যক্তিবর্গ যা 
নিয়ে অগ্রসর হয়েছে, তন্মধ্যে অন্যতম হল তাদের নারী সমাজকে এসব 
ক্লাব বা সংঘের অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে উৎসাহিত করা এবং তাদের 

122 


বিকৃত চিন্তাধারার মাধ্যমে সেগুলোর সুবিধা ভোগ করা। আর মুসলিম 
সংস্কৃতিমনা রক্ষণশীল আল্লাহর দীনের আহ্বায়ক নারী সমাজের এসব 
ক্লাবে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের সময় হয়েছে; সুতরাং তারা 
এগুলোকে নিম্নলিখিতরূপে ব্যবহার করবে: 


মৌলিকত্ব সহকারে সে সব সভা-সমিতিতে কার্যকরভাবে 
অংশগ্রহণ করা, যাতে সে সেখানে তার দ্বীন তথা আকীদা ও 
শরী'আত, চরিত্র ও চাল-চলনে যে নির্দেশনা দেয় সেটা 
সেখানে স্পষ্টভাবে তুলে ধরবে। আর সকল প্রকার অনিষ্টতা 
ও খারাপী থেকে সতর্ক করবে। 

সেমিনারসমূহে নিজের মতামত পেশ করার মাধ্যমে কল্যাণকর 
কাজে উৎসাহিত করা, অথবা অপকর্ম থেকে সতর্ক করা। 
শরী'আতের দলিল-প্রমাণ ও বাস্তবভিত্তিক প্রমাণাদির মাধ্যমে 
সাহসিকতা ও সচেতনতার সাথে বাতিল যুক্তি-প্রমাণাদির 
বিরুদ্ধে সোচ্ছার থাকা। 

ইসলামের বাস্তব ও কার্যকর চিত্র তুলে ধরা; ফলে তা উপস্থিত 
লোকদের মধ্যে মুসলিম নারী তার বাহ্যিক ও আভ্যন্তরিণ 
গঠনে কেমন হওয়া আবশ্যক তার আদর্শ হিসেবে বিবেচিত 
হবে। 

সততা ও কল্যাণের অনুসারীদের সংখ্যাধিক্যকে আরও বৃদ্ধি 
করার মানসে এ সব সভা-সমিতিতে উপস্থিত হওয়া। 
উপস্থিত সকল নারীর সাথে উত্তম আচার-আচরণের মাধ্যমে 


123 


তারা পাপাচারিণী বা বিকৃত মানসিকতা সম্পন্না হউক; কেননা 
কথার চেয়ে চরিত্র ও নৈতিকতার প্রভাব অনেক বেশি; আর 
মুসলিম নারী তো পারস্পরিক উত্তম আচার-আচরণের জন্য 
আদিষ্ট । 

- এসব ক্লাবের মধ্যে যে সকল অসামাজিক ও খারাপ কাজ হয়ে 
থাকে সেগুলোর পরিসংখ্যান নেয়া এবং এ গুলো যাতে প্রসার 
লাভ করতে না পারে ও এগুলোর প্রভাব যাতে সীমাবদ্ধ করা 
যায় এ ব্যাপারে সহযোগিতার জন্য যথাযোগ্য কর্তৃপক্ষের 
গোচরীভূত করা। 


(ও) কর্মক্ষেত্রে দায়িত্ব: এই যুগে নারীরা পুরুষের সাথে অনেক বিষয়ে 

অংশগ্রহণ করে থাকে, এখানে রয়েছে নারীদের অনেক কর্মক্ষেত্র 

নারীরা এর এক বিরাট অংশ দখল করে আছে; সুতরাং তারা বিভিন্ন 

ময়দানে প্রবেশ করেছে; আমি এসব ময়দানের দুটি দৃষ্টান্ত উল্লেখ 

করছি, বাকি ময়দান বা ক্ষেত্রসমূহকে এই দু'টি দৃষ্টান্তের উপর অনুমান 

করা হবে; 

প্রথম দৃষ্টান্ত: শিক্ষা ও প্রশিক্ষণ দান। 

একজন শিক্ষিকাকে তার মিশন সম্পাদন এবং দায়িত্ব ও কর্তব্য 

পালনের ক্ষেত্রে যে সকল উপদেশ দেয়া যায় তা হচ্ছে, 

[৷ তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষা ও প্রশিক্ষণের মত দায়িত্ব 
ও কর্তব্যের মহত্ব ও গভীরতা অনুধাবন করতে হবে; আর 
তাকে বুঝতে হবে যে, তার উপর অনেক বড় দায়িত্ব অর্পিত 





124 


হয়েছে। আর এসব ছোট অথবা বড় নারীদের বিবেক-বুদ্ধি 
তার প্রভাবের অধীন; আর আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা 
তাকে এই দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জিজ্ঞেস করবেন। কারণ, 
তিনি যাকে দায়িত্বের জন্য মনোনীত করেছেন, এমন প্রত্যেক 
দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আর 
শিক্ষার কাজটি খুবই মহৎ ও মহান গুরুত্বপূর্ণ বিষয়। তার 
মহত্ব প্রকাশ পায় এই কাজটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কাজ হওয়ার কারণে; সুতরাং শিক্ষিকা 
নবুওয়তের উত্তরাধিকারের দায়িত্ব বহন করেছেন; আর তিনি 
হলেন আয়েশা ও ফাতিমা রাদিয়াল্লাহু “আনহুমাপ্র প্রতিনিধি 
এবং তিনি মহান প্রশিক্ষিকা, মায়ের দায়িত্ব অথবা তার চেয়ে 
অনেক বড় দায়িত্ব পালন করেন; আর এটা এই জন্য যে, তার 
ছাত্রীদের উপর তার একটা বড় ধরনের প্রভাব রয়েছে। আর 
তিনি হলেন নির্দেশক ও পথপ্রদর্শক, তার নির্দেশনা ও 
পথপ্রদর্শন শ্রোতাদের পক্ষ থেকে গ্রহণীয় হয়ে থাকে; শিক্ষক 
ও শিক্ষিকার গুরুত্ব চিত্রিত করার ক্ষেত্রে সেই উক্তিটিই যথেষ্ট, 
যা কবি আহমাদ শাওকী ছন্দাকারে বলেন: 

3১১ ০১০৭ ৩০১৪ Sal ৪১ aed) 5 


125 








আর তাই তার উপর ন্যাস্ত হয়ে পড়ে বড় মিশন ও ভারী 
দায়িত্ব, যা পালন করা তার উপর আবশ্যক; আর এই 
দায়িত্বানুভূতির সূচনা হল এর গুরুত্ব উপলব্ধি করা। 

তার মূল কাজটিকে সুন্দরভাবে সম্পন্ন করা, যার উপর সে 
বেতন নিচ্ছে এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ অর্জন করছে; 
অতঃপর তার দায়িত্ব হল তার দারস বা পাঠ প্রস্তুত করা, তার 
পরিকল্পনা করা, ছাত্রীদের মাঝে তা পেশ করা এবং এই 
বিষয়ে আবশ্যকীয় উপায়-উপকরণ ও সরাঞ্জামাদি সংগ্রহের 
কাজে চেষ্টাসাধনা করা। কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া 
তা'আলা তোমাদের কাউকে তখন ভালবাসেন, যখন সে 
কাজটি করে তার আস্থা, বিশ্বাস ও আন্তরিকতার সাথে। 
তিনি হবেন তার প্রকাশ্যরূপে, কথাবার্তায়, সার্বিক তৎপরতায় 
ও নৈতিক চরিত্রের ক্ষেত্রে ছাত্রীদের কাছে আদর্শ নমুনা; 
কেননা আমরা পূর্বেই বর্ণনা করেছি যে, কর্মের প্রভাব কথার 
প্রভাবের চেয়ে অনেক বেশি ফলপ্রসু। বিশেষ করে ছাত্রীরা 
সাধারণত: তার শিক্ষিকার সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে, তাকে 
মডেল (আদর্শ) হিসেবে গ্রহণ করে থাকে, এমনকি তারা 
সার্বিক কর্মতৎপরতা, পোষাক-পরিচ্ছদ এবং চেহারা-ছবিতেও 
শিক্ষিকার অনুসরণ করে থাকে। সুতরাং সম্মানিত শিক্ষিকার 
জেনে রাখা উচিত যে, তার প্রতিটি কর্মতৎপরতা, কথা, কাজ 
ও পোষাক-পরিচ্ছদ হল তার ছাত্রীদের দৃষ্টির ক্ষেত্র এবং 
শিক্ষণীয় বিষয়; সুতরাং তা ভাল হলে, তারাও ভাল হবে আর 


126 








মন্দ হলে তারাও মন্দ হবে; আর সৌভাগ্যবান বা আদর্শ 
শিক্ষিকা তিনিই হবেন, যিনি এই কাজের জন্য যথাযথ হিসাব- 
নিকাশ করেন এবং তার যথাযথ মূল্যায়ন করেন, যাতে করে 
হয় তার কথাবার্তা আর এতে করে সে কথা ও কাজ 
উভয়টির মাধ্যমেই প্রতিদান ও সাওয়াব প্রাপ্ত হতে পারে। 
আল্লাহ তা'আলার কাছে দো'আ করছি, তিনি যেন এক্ষেত্রে 
শিক্ষিকাদের আগ্রহকে বাড়িয়ে দেন। 

ছাত্রীদেরকে তার বান্ধবী হিসাবে বিবেচনা করা, বিশেষ করে 
তারা যখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মত উপরের 
শ্রেণীর ছাত্রী হবে; তবে তারা যখন প্রাথমিক স্তরের এবং তার 
পূর্বের স্তরের হবে, তখন শিক্ষিকা নিজেকে এসব মেয়েদের মা 
তার দায়িত্বে অর্পণ করেছেন। আর পূর্বে আলোচনা হয়ে গেছে 
যে, মায়ের কর্মকাণ্ড কেমন হবে? আর যখনই তিনি এই বিরাট 
অর্থ ও তাৎপর্য অনুধাবন করবেন, তখনই তার প্রভাব ও 
প্রতিপত্তি অনেক বড় ও মহান হবে। 

আচরণ ও লেনদেনের পরিচয় দেয়া এবং তাদের সাথে এর 
দ্বারা সুন্দরভাবে মেলামেশা করা। কারণ, আচার-আচরণ ও 
লেনদেনের প্রভাব খুব বেশী; সুতরাং তিনি তাদের উপর গর্ব, 
বড়ত্ব ও অহংকার প্রকাশ করবেন না; তার দায়িত্ব হল, তিনি 


127 








অধ্যবসায়ী ছাত্রীকে অনুপ্রাণিত করবেন; ছোট ও দুর্বল 
সমাধান করবেন এবং তাদের আবাসিক ও ব্যক্তিগত 
অবস্থাদির প্রতি সদয় দৃষ্টি দেবেন; আর তাদের উপর দিয়ে 
বয়ে যাওয়া সামাজিক, অথবা মানসিক সমস্যা এবং মাসিক 
শুরু জনিত পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়া ও তার যথাযথ 
সমাধান পেশ করা। 

সিলেবাস বহির্ভূত কর্মতৎপরতায় অংশগ্রহণ করা, যার মাধ্যমে 
তিনি অত্যন্ত কাছে থেকে ছাত্রীদের সম্পর্কে জানতে পারবেন 
এবং উপলব্ধি করতে পারবেন তাদের প্রবৃত্তি ও শক্তি- 
সামর্থ্যের ব্যাপারে; ফলে এর সাহায্যে তিনি তাদেরকে 
সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। 

তার হৃদয়কে ছাত্রীদের জন্য এমনভাবে উন্মুক্ত করে দেওয়া, 
যাতে তাদের আবাসিক সমস্যাসমূহ এবং তাদের ঘরের মধ্যে 
তারা যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়ে থাকে সেগুলো সম্পর্কে 
তিনি অবহিত হতে পারেন। বিশেষ করে এসব ছাত্রীদের 
ব্যাপারে অবহিত হতে পারেন, যাদের ব্যাপারে তাদের 
পরিবারের লোকজন অমনোযোগী এবং তারা ভালভাবে তাদের 
খোঁজখবর রাখে না; সুতরাং এখানে এসব ছাত্রীদের নিকট 
প্রবেশ করে তাদেরকে উপদেশ দেয়া এবং সঠিক হেদায়াত 
তথা দিক নির্দেশনা প্রদান করা, একজন সত্যিকারের 
কল্যাণকামী শিক্ষিকা হিসেবে তার বৃহৎ দায়িত্বের অন্তর্ভুক্ত ৷ 


128 


আর তার মাধ্যমে আল্লাহ তা'আলা একটি মেয়েকে হেদায়েত 
করাটা তারা জন্য একটি লালবর্ণের উটের মালিক হওয়া 
অপেক্ষা অনেক বেশি উত্তম, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিসের মাধ্যমে বর্ণিত 
হয়েছে ।.** 

ব্যাখ্যা-বিশ্লেষনে ভাল কাজ ও উন্নত ইসলামী চরিত্রের বিষয়ের 
প্রতি দিক-নির্দেশনা প্রদান; বিশেষ করে শরী'আতের বিষয়, 
আরবি বিষয় ও সামাজিক বিষয়গুলোর পাঠ্যক্রম। এমনকি 
অন্যান্য শিক্ষার পাঠ্যক্রমেও আবশ্যক হলো অনুরূপ কল্যাণ ও 
সম্মানজনক শিক্ষণীয় বিষয়গুলোর দিকনির্দেশনা মুক্ত না 
হওয়া। এই দিকনির্দেশনা পেশ করা শুধু শরী'আতের 
বিষয়সমূহের পাঠদানকারিনী শিক্ষিকার মধ্যেই সীমাবদ্ধ 

















£ সুতরাং হাদিসের মধ্যে এসেছে, সাহল ইবন সা'দ রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, 
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
(dl ৯ এ] ৩১৪ 0৩০ | ৬৯ ৩৪ ১০ BG ওই 40৯) 
(আল্লাহর কসম! আল্লাহ তা'আলা যদি তোমার মাধ্যমে এক ব্যক্তিকে হেদায়াত দান 
করেন, তবে তা তোমার জন্য লালবর্ণের উটের মালিক হওয়া অপেক্ষা উত্তম); - 
বুখারী, অধ্যায়: জিহাদ ও যুদ্ধ জীবন (এ৷, ১৬। ০৬5), পরিচ্ছেদ: যার হাতে কোন 
ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, তার ফযীলত (৯১ ৯ 41 ৯ ০৬ ), বাব নং 
১৪১, হাদিস নং- ২৮৪৭; মুসলিম, অধ্যায়: সাহাবীদের ফযীলত ( ৭৩. ৯ ), 
পরিচ্ছেদ: আলী ইবন আবী তালিব রাদিয়াল্লাহু “আনহুর ফযীলত থেকে ( ৩০ ০৬ 


























4২০ এ 52) ৮৬ 3০১6 49 ), বাব নং- ৪, হাদিস নং- ৬৩৭৬ 
129 


থাকবে না; নিঃসন্দেহে ছাত্রীদেরকে (পড়ানোর সময় পাঠের 
ভিতর থেকে) যাবতীয় কল্যাণ ও উত্তম চরিত্রের শিক্ষা দেয়ার 
ক্ষেত্রে শরয়ী বিষয়ের পাঠদানকারিনীর কর্তব্য অনেক বড়; 
কিন্তু এর অর্থ এ নয় যে, অপরাপর শিক্ষিকাগণ দায়িত্বশূন্য 
থাকবেন। 


আর আমি এখানে কিভাবে এ সুযোগের সদ্যাবহার করা যাবে তার কিছু 

দৃষ্টান্ত পেশ করছি: 
আল-কুরআনুল কারীমের শিক্ষিকা কর্তৃক ছাত্রীদেরকে সুরা 
টিভি 
ক্কারি'আ কিয়ামতের দিন ও তার মহাপ্রস্ততি ও আয়োজন নিয়ে 
আলোচনা করেছে, যেমন: পৃথিবী ও পাহাড়সমূহের অবস্থার 
পরিবর্তন থেকে শুরু করে মানুষের জান্নাত অথবা জাহান্নামে 
অবস্থান করা এসবই এ সুরায় রয়েছে; সুতরাং এই অর্থ বা 
তাৎপর্য বর্ণনার পর তার জন্য সম্ভব হবে কতগুলো প্রশ্নের 
প্রতি মনোযোগ আকর্ষণ করা, যেমন: কিভাবে আমরা 
জান্নাতের অধিবাসী হব? জাহান্নামে প্রবেশের কারণগুলো কী 
কী? আর ছাত্রীদেরকে জবাব দেওয়ার পর তিনি মুমিনদের 
গুণাবলী ব্যাখ্যা-বিশ্লেষণ করবেন; আরও ব্যাখ্যা-বিশ্লেষণ 
করবেন কাফির ও মুনাফিকদের গুণাবলী এবং এরূপভাবে ... 
অতঃপর এসব গুণাবলীকে মানুষের বাস্তবতার সাথে মিল করে 
দেখাবেন এবং মানব জীবনের ইতিবাচক ও নেতিবাচক 
স্থানগুলো বর্ণনা করবেন। 

130 


- অপর একটি দৃষ্টান্ত হল: শিক্ষিকা ফিকহ শাস্ত্রের পাঠদান 
করবেন; তিনি শিক্ষা দেবেন হায়েয (মাসিক খতুত্রাব) ও 
নিফাস (সন্তান প্রসবকালীন স্রাব) সম্পর্কে; সুতরাং প্রস্তাবিত 
জ্ঞানগত বিষয়টি বর্ণনার পর তিনি যথাযোগ্য নির্দেশনার মধ্যে 
প্রবেশ করবেন; অতঃপর তিনি ছাত্রীদেরকে লক্ষ্য করে 
স্পষ্টভাবে বলবেন যে, নিশ্চয় এই হায়েষের নিয়মটি 
পুরুষদেরকে বাদ দিয়ে আল্লাহ তা'আলা নারীদের জন্য নির্দিষ্ট 
করেছেন; আর এ জন্যই নারীর স্বভাব পুরুষের স্বভাব থেকে 
ভিন্ন রকম হয়ে থাকে এবং তিনি স্বভাবের ভিন্নতার কিছু দিক 
উল্লেখ করবেন ... শেষ পর্যন্ত তিনি উল্লেখ করবেন যে, 
নিশ্চয়ই নারীর জন্য এমন কতগুলো বিধান রয়েছে, যা আল্লাহ 
তা'আলা পুরুষদেরকে বাদ দিয়ে নারীর সাথে নির্দিষ্ট করে 
দিয়েছেন; তন্মধ্যে উল্লেখযোগ্য হল: হিজাব (পর্দা), পুরুষের 
স্থান থেকে দূরে থাকা ... ইত্যাদি। 
তৃতীয় দৃষ্টান্ত: শিক্ষিকা ব্যাকরণগত নিয়মাবলী মুবতাদা 
(উদ্দেশ্য) ও খবর (বিধেয়) শিক্ষা দেবেন; আর এখানে 
শিক্ষিকার জন্য সুন্দর হবে এমন কিছু যথাযথ উদাহরণ পেশ 
করা, যা ছাত্রীদের মধ্যে কল্যাণকর কিছু গুণাগুণ তৈরীতে 
সহায়ক হবে, যেমন উদাহরণস্বরূপ তিনি নিম্নোক্ত বাক্যগুলো 
নিয়ে আসতে পারেন: 4 ১৮৫ ৬১২৯ ০৯ (হিন্দা আল্লাহর 
কিতাব মুখস্ত করেছে), ৬-১১১ ও ৪- ১4৮৬ (ফাতিমা তার 


131 


পাঠে অধ্যবসায়ী), ৮৮০১ 55১ ১; (যয়নব মেধাবীনী, বুদ্ধিমতী) 
ইত্যাদি। 


দ্বিতীয় দৃষ্টান্ত: প্রশাসনিক মহিলা কর্মকর্তা, চাই তিনি কোন শিক্ষা 
প্রতিষ্ঠানের কর্মকর্তা, অথবা অন্য কোন প্রতিষ্ঠানের; আর অনুরূপভাবে 
রোগীর সেবক, ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক মহিলা কর্মকর্তা ও 


কর্মচারী 





0 





গণ; আর তাদের দায়িত্ব ও কর্তব্য নিম্নরূপ: 


তাদেরকে অনুধাবন করতে হবে যে, নিশ্চয়ই এই কাজটি 
তাদের উপর আবশ্যক, এই ব্যাপারে তারা আমানতদার, এর 
উপর তারা একটা নির্ধারিত পরিমাণ অর্থ গ্রহণ করেন এবং 
অচিরেই তাদেরকে সেই ব্যাপারে হিসাবের মুখোমুখি হতে 
হবে; সুতরাং তাদের উপর আবশ্যক হল, তারা তাদের উপর 
অর্পিত দায়িত্বটি সুন্দরভাবে পালন করবেন; অতএব তারা 
কোন এক শহর বা ভূ-খণ্ডের সীমানা পাহারার দায়িত্বে 
নিয়োজিত; সুতরাং তাতে কোনো প্রকার অবহেলা তাদের জন্য 
বৈধ হবে না। 

তাদের আত্মপ্রকাশ হবে ইসলামী বেশভূষার মাধ্যমে, যাদেরকে 
তাদের বান্ধবী অথবা ছাত্রীরাসহ অপরাপর নারীদের জন্য 
আদর্শ নমুনা হিসেবে পেশ করা যায়, যদি তারা শিক্ষাপ্রতিষ্ঠান 
অথবা হাসপাতালের মহিলা কর্মকর্তা-কর্মচারী হন অথবা যদি 
হন নার্স বা সেবিকা অথবা মহিলা ডাক্তার অথবা অনুরূপ 
কেউ। আর তাদের জেনে রাখা উচিত, তাদের এই বাহ্যিক 


132 


রূপ, যা নিয়ে তারা অপরাপর মহিলাদের সামনে আত্মপ্রকাশ 
করবেন, তারা জেনে বা না জেনে এর মাধ্যমে তাদের মাঝে 
ইতিবাচক অথবা নেতিবাচকভাবে প্রভাব ফেলবেন। 

0 নিজের পেশা ও চাকুরিকে অপরের সেবা, তাদের কল্যাণ 
কামনা এবং তাদেরকে কল্যাণকর ও মর্যাদাপূর্ণ কাজের দিকে 
পরিচালিত করা ও যাবতীয় অপকর্ম থেকে দূরে সরিয়ে রাখার 
কাজে সঠিকভাবে কাজে লাগানো; বিশেষ করে যখন তিনি 
হবেন রোগীর সেবিকা ও ডাক্তার কিংবা সামাজিক 
কনসালটেন্টের মত মানুষের সাথে সম্পর্কযুক্ত পেশার 
অধিকারিনী। উদাহরণস্বরূপ যখন তিনি হবেন ডাক্তার, তখন 
তার এ পেশা কতই না মহান! যার মাধ্যমে তিনি অন্যান্য 
মহিলাদের সেবা করবেন, তিনি তার নিজের মধ্যে এমন মহৎ 
গুণাবলী ধারণ করবেন, যা তিনি অপরের জন্য ছড়িয়ে দিবেন; 
যেমন: রুগ্ন নারীর মনে শান্তনা দান করা, তার জন্য রোগ 
নিরাময়ের দ্বার উন্মোচন ও আশাবাদ ব্যক্ত করা এবং 
হতাশাবাদ ব্যক্ত না করা অথবা রোগের ভয়াবহতা প্রকাশ না 
করা; অনুরূপভাবে রোগীদেরকে ভালো ভালো নসীহত করা, 
এবং পবিত্রতা ও সালাতের বিধিবিধানসমূহ থেকে কিছু কিছু 
দিক বর্ণনা করা। 

যে বিষয়ে নির্দেশনা দেবেন তন্মধ্যে গুরুত্বপূর্ণ দিক হল: রুগ্ন 

নারীকে আল্লাহ তা'আলার সাথে সম্পর্কযুক্ত করা এবং এই কথা বলা 


যে, রোগ নিরাময়কারী হলেন একমাত্র আল্লাহ, অন্য কেউ নন; আর 
133 





মানুষের পক্ষ থেকে যা করা হয়, তা হল শুধু উসিলা বা উপলক্ষ মাত্র, 
আল্লাহ উপকার চাইলে তা উপকার করে, আর তিনি না চাইলে তা 
উপকার করতে পারে না; ইতাদি তার আরও গুণাবলী ও প্রশংসনীয় 
বৈশিষ্ট্য থাকবে । 

আর মহিলা ডাক্তারের মত অপরাপর যারা এ কাজটি করতে পারেন 
তারা হচ্ছেন: নার্স তথা রোগীর সেবিকা ও কিংবা সামাজিক 
কনসালটেন্ট। 


আর তার দায়িত্ব ও কর্তব্য অনেক বড় মাপের হয়ে যাবে, যদি এ 
চাকরিজীবী নারী হন প্রশাসনিক দায়িত্বশীল, যেমন: শিক্ষাপ্রতিষ্ঠানের 
প্রধান অথবা মহিলা বিভাগসমূহ বা পরিচালনা পরিষদের কোন একটি 
বিভাগের প্রধান এবং ইত্যাদি ইত্যাদি। সুতরাং তার উপর আবশ্যক হয়ে 
পড়ে শিক্ষা ও প্রশিক্ষণমূলক দায়িত্ব, দাওয়াতী তৎপরতামূলক এবং 
সামাজিক দায়-দায়িত্বসমূহ পালন; যেমনটি শিক্ষিকা ও প্রশাসনিক 
কর্মকর্তার সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। 


চে) শিক্ষার বিভিন্ন স্তরে দায়িত্ব: 

কোন সন্দেহ নেই যে, আজকের দিনে মানুষের জীবন গত দিনের চেয়ে 

অনেক ভিন্ন; আর ভিন্নতার স্থানসমূহের মধ্যে অন্যতম হল মেয়েদের 

শিক্ষা; আর রাষ্ট্রসমূহের পক্ষ থেকে নারী শিক্ষার দায়িত্বগ্রহণ; বরং 

বর্তমান বিশ্বে ছেলেদের শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে 

মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেনি এমন অবস্থা খুব কমই পরিলক্ষিত 
134 


হয়। আর পরিবারসমূহের পক্ষ থেকে কম পরিবারই আছে, যাতে মেয়ে 
আছে, অথচ সে বিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানকার ছাত্রী হয় না। আর 
এখান থেকেই ছাত্রীর উপর আবশ্যক হল তার সমাজ ও জাতির সম্মুখে 
দায়িত্ব ও কর্তব্য পালনে অংশ গ্রহণ করা, বিশেষ করে উচ্চ শ্রেণির 
ছাত্রীর উপর এই দায়িত্ব আরও বেশি; আর আমি এখানে সংক্ষিপ্তভাবে 
এমন কিছু পয়েন্ট তুলে ধরছি, যার মাধ্যমে এই ছাত্রী তার দায়িত্ব ও 
কর্তব্য পালন করবে: 


জ্ঞান অর্জনের ক্ষেত্রে সঠিক নিয়ত করা, অর্থাৎ তার নিয়ত 
হবে একনিষ্ভাবে আল্লাহ তা'আলার জন্য; সুতরাং সে জ্ঞান 
অন্বেষণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার জন্য; আর 
এই জ্ঞান অর্জন দ্বারা সে তার দীন, আকিদা-বিশ্বাস ও নৈতিক 
চরিত্রকে প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর ইবাদত করবে সুস্পষ্ট 
জ্ঞানের ভিত্তিতে ৷ 

ছাত্রী জ্ঞান অর্জনের আদব কায়েদা রপ্ত করার মাধ্যমে নৈতিক 
চরিত্র ও শিষ্টাচার অর্জন করবে। যেমন, অধ্যবসায়, উৎসাহ- 
চালচলন। বিশেষ করে তার শিক্ষিকাগণ ও বান্ধবীদের সাথে 
আচার-আচরণ ও লেনদেনের ক্ষেত্রে। 

জ্ঞান অর্জনের ক্ষেত্রে চেষ্টা-প্রচেষ্টা ও চিন্তা-গবেষণা করা; 
সুতরাং সে পাঠ ব্যাখ্যা-বিশ্লিষণের ক্ষেত্রে শিক্ষিকাকে অনুসরণ 
করবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তিনি যা বলবেন সে 
দিকে সাবধানী হবে; অতঃপর তা তার বাসায় বার বার 


135 


আলোচনা ও পর্যালোচনা করবে এবং সর্বোপরি তার সকল 
আবশ্যকীয় দায়িত্ব সুন্দরভাবে পালন করবে। 

সে তার শিক্ষিকাদের সম্মান ও মর্যাদা দেবে; আর শিক্ষা 
দানের ব্যাপারে তাদের অধিকারসমূহ যথাযথভাবে জানবে; 
আর এটাও উপলব্ধি করবে যে, তারা এক মহান ও 
সম্মানজনক কাজ করছেন; অতএব ছাত্রীকে শিক্ষা ও প্রশিক্ষণ 
দানের ক্ষেত্রে, তার কল্যাণ কামনায় এবং তার জন্য আদর্শ 
হওয়ার ক্ষেত্রে শিক্ষিকা হলেন তার মায়ের অবস্থানে; সুতরাং 
তিনি তাকে উত্তম বিষয় সম্পর্কে পরিচিত করাবেন এবং মন্দ 
বিষয় থেকে দূরে সরিয়ে রাখবেন। 

তার বান্ধবীদের সাথে কোন প্রকার হিংসা, বিদ্বেষ, নিষ্ঠুরতা, 
কঠোরতা, কটু কথা বা কঠোর শব্দ উচ্চারণ না করেই সুন্দর 
ব্যবহার করা; কারণ, সে হল তার বোন, বান্ধবী ও সহপাঠী। 
প্রাতিষ্ঠানের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করা; বিশেষ করে 
যা উত্তম চরিত্র, পোশাক-পরিচ্ছদ, প্রকাশভঙ্গি, আকার-আকৃতি 
ও বেশ-ভূষার সাথে সম্পর্কিত; কারণ (যদি সে প্রতিষ্ঠানের 
নির্দেশ শরী'আত বিরোধী না হয় তবে) প্রতিষ্ঠানের 
শৃংখলাজনিত এ নির্দেশগুলো ইসলামেরই নির্দেশ। সুতরাং সে 
সেগুলোকে দ্বীন ও চরিত্ররূপে বাস্তবায়ন করবে। 

সিলেবাস বহির্ভুত তৎপরতায় অংশগ্রহণ করা, যাতে সে এমন 
বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, যে জ্ঞান পাঠকক্ষে 
অর্জন করা সম্ভব হয়ে উঠে না। আর এতে থাকবে তার কিছু 


136 


উপকারী ইতিবাচক অংশগ্রহণ, সে ভাল কথা বলবে, অথবা 
সুন্দরভাবে কুরআন তিলাওয়াত করবে, অথবা হাদিস মুখস্ত 
করবে, অথবা সেলাই করা, রান্না করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজে 
অংশগ্রহণ করবে; বস্তুত: সিলেবাস বহির্ভূত কর্মকাণ্ডে এমন 
অনেক উপকারিতা রয়েছে, যা পাঠকক্ষে অর্জন করা সম্ভব 
নয়। 

- তার সহপাঠী তথা বান্ধবীদের উদ্দেশ্যে শ্রেণী কক্ষে বক্তব্য 
পেশের মাধ্যমে অথবা এমন কিছু তার দৃষ্টিগোচর হয়েছে, যা 
উপদেশ দাবি করে, এমন সব ক্ষেত্রে উপদেশ ও দিক 
নির্দেশনামূলক সাধারণ উপদেশ দেয়ার অভ্যাস তৈরী করা। 

- তার মুখস্তকরণ, আলোচনা-পর্যালোচনা, অনুধাবন, শিক্ষা গ্রহণ 
ও শিক্ষা দানের ক্ষেত্রে তার সহপাঠী তথা বান্ধবীদের জন্য 
আদর্শ নমুনা হওয়া; বরং সে তার চেহারা-ছবিতে, প্রকাশভঙ্গি 
ও বেশ-ভূষার ক্ষেত্রে এবং তার কথাবার্তা, শব্দচয়ন ও 
অপরের সাথে তার আচার-আচরণের ক্ষেত্রে আদর্শ নমুনা 
হবে। 


এগুলো শুধুমাত্র নারীর কর্মকাণ্ডের দৃষ্টান্ত এবং তার উপর অর্পিত 
আবশ্যকীয় দায়িত্ব ও কর্তব্যের কিছু দিকের আলোচনা; আর যেসব 
বিষয় আলোচনা হয়নি, তা পূর্বে আলোচিত বিষয়সমূহের উপর আন্দাজ 
বা অনুমান করে সিদ্ধান্ত নেয়া হবে। 


*% সং ক 


137 


138 


দায়িত্ব ও কর্তব্য 

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হওয়ার পর 
থেকেই ইয়াহুদী, খ্রিষ্টান ও সমগ্র কাফির গোষ্ঠীসহ ইসলামের শক্রগণ 
ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে এবং তারা 
তাদের সকল শক্তি, সামর্থ্য, ষড়যন্ত্র ও অপকৌশল এই ক্ষেত্রে 
নিয়োজিত করে; এমনকি এই ব্যাপারে এমন কোন চেষ্টা নেই, যা তারা 
প্রয়োগ করে নি এবং এমন কোন পন্থা নেই, যা তারা অনুসরণ করে 
নি। আর এই যড়যন্ত্রটি পরিচালনা করে মানুষ ও জিন সম্প্রদায়ের 
শয়তান গোষ্ঠী; আর এই ক্ষেত্রে তারা বিভিন্ন পন্থা গ্রহণ করেছে; সুতরাং 
কখনও তারা সামরিক যুদ্ধের জন্য কেন্দ্রীভূত হয়েছে; আবার কখনও 
কখনও তারা চিন্তা ও সংস্কৃতি এবং এই দ্বীনের ব্যাপারে সন্দেহ-সংশয় 
ছড়িয়ে দেয়ার যুদ্ধে অবতীর্ণ হয়েছে; আবার কখনও কখনও তারা বেছে 
নিয়েছে তথ্য ও প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি ব্যবহার করে শিশু ও 
নারীসহ উম্মতের মধ্যে প্রভাব বিস্তারকারী বলয়গুলো ধ্বংস করার 
জন্য। 

আর এই যুগে তথা বিগত শতাব্দির শুরুর দিকে মুসলিম নারীর ব্যাপারে 
তার স্বাধীনতার নামে, অথবা পুরুষের সাথে তার সমতার বিষয় নিয়ে, 
অথবা তার অধিকারসমূহের জন্য মায়াকান্না করার দিকে অধিক 
পরিমানে জোর দিয়ে চলেছে। 


139 


আর আমরা মুসলিম নারীর বিরুদ্ধে তাদের পরিকল্পনাকে সংক্ষিপ্তভাবে 
নিশ্ললিখিতরূপে উপস্থাপন করতে পারি: 

১. নারীকে নষ্ট-ভ্ষ্ট করার জন্য তারা বিভিন্ন প্রকার পথ ও 
আলাপ-আলোচনা সূত্রপাত করেছে। যেমন: 

(ক) নারীকে বিতর্কিত বিষয় হিসেবে প্রকাশ করা: আর এর সপক্ষে 
কিছু লোক নারীর হিতাকাজ্ঘী হিসেবে দাঁড়িয়ে যাওয়া। যেমন: নারী 
নির্যাতিত; অথবা সমাজ শুধু (পুরুষের মাধ্যমে) এক অস্ত্রে শ্বাস-প্রশ্বাস 
নিচ্ছে বা একপেশে আচরণ করছে, নারী অধিকার বঞ্চিত; অথবা আমরা 
জীবনযাপন করছি প্রাচীন উত্তরাধিকারের তলানির মধ্যে; আর 
আমাদেরকে সিদ্ধান্ত দেয় প্রাচীন প্রথা ও সনাতন এতিহ্য, যার উপর 
দিয়ে বয়ে গেছে বহু সময় এবং ইতিহাস তাকে মুছে দিয়েছে; এভাবেই 
এসকল কথা দ্বারাই তারা চিল্লাচিলি করে, সংবাদপত্রে লেখালেখি করে, 
টেলিভিশনের ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ণনা করে এবং মাঝে 
মাঝে লেখার মাধ্যমে বর্ণনা করে। আর আশ্চর্যের বিষয় হল, তাদের 
উম্মতের উপর দিয়ে কোনো কোনো নাজুক সময়ে । অথবা দায়িত্বশীলের 
কথা রেকর্ড করে তারা তা টুকরা টুকরা করে এবং খণ্ড-বিখণ্ড উত্থাপন 
করে নতুন করে নারীর বিষয়টি ইস্যুর আকার দেয়। আর এভাবেই এ 
সব কথা জনগণ বিশেষ করে নারীর স্মৃতিতে সুদৃঢ় ভিত্তির জন্ম দেয় যে 
নারীর রয়েছে মারাত্মক সমস্যা, যা সংস্কার ও সমাধান করা আবশ্যক । 


140 


(খ) মুসলিম সমাজে ব্যাপকভাবে নোংরামি ও বিকৃত চিন্তাধারার 
বিস্তার করা: 

তারা তা বিভিন্ন দর্শনযোগ্য মিডিয়ার মাধ্যমে বিস্তার করে, তন্মধ্যে কিছু 
পঠিত এবং কিছু শ্রুত। আর এটা জানা কথা যে, সমাজ বা ব্যক্তি প্রথম 
বারে সেই দৃশ্য দেখার সময় বা শুনার সময় প্রতিবাদ বা নিন্দা করে; 
কিন্তু এই ঘৃণা বা নিন্দার মাত্রা একটু একটু করে হালকা হতে থাকে, 
এমনকি শেষ পর্যন্ত তা প্রচলিত বিষয়ে পরিণত হয়। 


সুতরাং মিডিয়া বা তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে উদাহরণস্বরূপ: পর্দার বিধান 
ধ্বংস এবং তাকে উপহাস করে নিষিদ্ধ ও আকৃষ্টকারী ছবির বিস্তার ও 
প্রসার ঘটানো; আর এসব দৃশ্য বারবার প্রদর্শন করানো হয় এমন সব 
চ্যানেলে যেগুলো এসব খারাপ জিনিস দেখানোর কাজে নিয়োজিত করা 
হয়েছে। এমনকি শেষ পর্যন্ত তা মুসলিম নারী সমাজের মধ্যে প্রচলিত 
ও পছন্দনীয় এবং অনিন্দনীয় বিষয়ে পরিণত হয়েছে; আর অনুরূপভাবে 
নোংরামি চলতে চলতে শেষ পর্যন্ত তা প্রচণ্ড কুৎসিত আকারে ছড়িয়ে 
পড়ে। 
অনুরূপভাবে তা ছড়িয়ে পড়ে সংবাদপত্র ও সাময়িকী বা ম্যাগাজিনে; 
আর খুব কম ম্যাগাজিনই আছে, যার প্রচ্ছদ পৃষ্ঠায় নারীর পরিপূর্ণ 
সৌন্দর্য প্রকাশক ও বেপর্দা ছবি ছাপানো হয় না। 
অপরদিকে আরও আধুনিক প্রযুক্তি ও উপায়-উপকরণ রয়েছে, যা 
আমাদের নিকট নাস্তিক্যবাদী বিশ্বে প্রচলিত অপসংস্কৃতি সঞ্চালন করে, 
যেমন: আকাশ সংস্কৃতি ও ইন্টারনেট জগৎ। 

141 


আর চিন্তা-গবেষণা, সে তো নিজেই নিজেকে মাধ্যম হিসেবে ব্যবহার 
করে; যেমন: সংবাদপত্রের মধ্যে তাদের কলাম অথবা প্রবন্ধ লেখার 
মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে তাদের টক শোর মাধ্যমে তারা 
তাদের (খারাপ) চিন্তাধারা পেশ করে থাকে। 


আর খুবই দুঃখজনক ব্যাপার হল, মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ ছেলে 
ও মেয়ে যারা এ সমস্ত লোকদের ভাষায় কথা বলে তারা এসব চিন্তা- 
দর্শন প্রচার করে থাকে, বরং তারা এর জন্য উৎসাহিত ও প্রলুব্ধ হয়। 


আর তারা নারীর সাথে সংশ্লিষ্ট তথাকথিত সন্দেহ-সংশয়গ্তলোকে ছড়িয়ে 
দেয়ার জন্য যেসব উদ্যোগ গ্রহণ করেছে, তন্মধ্যে উদাহরণস্বর কিছু 
দিক হল: 
- পুরুষের রক্তমূল্যের (3199 Money) অর্ধেক পরিমাণ হল 
নারীর রক্তমূল্য (3199 Money)। 
- পুরুষের উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত সম্পদের অর্ধেক পরিমাণ হল 
তার সম্পদ। 
- দুই নারীর সাক্ষ্য সমান একজন পুরুষের সাক্ষ্য। 
- সে প্রশাসকও হতে পারবে না এবং বিচারকও হতে পারবে 
না। 
- একজন পুরুষের একাধিক স্ত্রী গ্রহণের সুযোগ । 
- তার উপর পুরুষের কর্তৃত্ব । 
-. পর্দা। 


142 


(গ) তাদের ঘোষিত দুইটি মৌলিক দাবি: 

- নারী স্বাধীনতার দাবি; 

আর এর দ্বারা তাদের উদ্দেশ্যে হল, সে আল্লাহর দাসত্ব করা থেকে মুক্ত 
হয়ে নিজের নফসের দাসত্ব করবে অথবা সৃষ্টির দাসত্ব করবে; সুতরাং 
তার জন্য প্রণীত এ আল্লাহ তা'আলার শরী'আত তথা বিধিবিধান 
তাদেরকে মুগ্ধ করতে পারেনি, যিনি তার ও গোটা সমাজের স্বার্থ ও 
কল্যাণের ব্যাপরে সবচেয়ে বেশি অবগত; কেন নয়, তিনিই তো তাকে 
সৃষ্টি ও উদ্ভাবন করেছেন। তার ব্যাপারে তাদের ইচ্ছা ও আকাঙ্খা হল, 
সে যেন শরী'আতের শিক্ষা ও দিকনির্দেশনাসমূহ থেকে মুক্তি বা নিষ্কৃতি 
পায়। অর্থাৎ- সে তার পর্দা, সচ্চরিত্রবান হওয়া ও লজ্জশীলতা থেকে 
নিষ্কৃতি পেতে চায়, যাতে সে হতে পারে এমন সস্তা পণ্য, যাকে প্রত্যেক 
লম্পট পেতে পারে। 


“নারী স্বাধীনতা” নামক এই পরিভাষাটিকে তারা ব্যবহার করে 
পরিভাষাসমূহকে নিয়ে খেলাচ্ছলে বা কারচুপি করার ক্ষেত্রে; কিন্তু এর 
আড়াল থেকে তাদের লক্ষ্য হল তাদের পরিকল্পিত চিন্তাধারার 
সম্প্রসারণ করা; আর এই পরিভাষাটি একটি ইয়াহুদী পরিভাষা। 
ইয়াহুদী দার্শনিকদের প্রণীত প্রটোকলসমূহের প্রথমটিতে এসেছে 
“আমরা হলাম প্রথম, যারা জাতির মধ্যে স্বাধীনতা, ভ্রাতৃত্ব ও সমতার 
ডাক দিয়েছে; এসব কথা, যা অজ্ঞরা সারা জগতে ছড়িয়ে দিয়েছে, এর 
পর তারা কোন চিন্তা-ভাবনা ছাড়াই অথবা অসচেতনতা বশত এই 
কথাগুলোর বার বার প্রতিধ্বনিত করছে; আর স্বাধীনতা, ভ্রাতৃত্ব ও 


143 


সমতা নিয়ে আমাদের আহ্বান ও আমাদের সহযোগীদের দ্বারা বিশ্বের 
সকল কর্ণার থেকে দলে দলে লোকদেরকে এক সারিতে টেনে নিয়ে 
এসেছে, আর তারাই আমাদের এ পতাকাকে বীরত্ব ও 
আত্মমর্ধাদাোবোধের সাথে বহন করে চলেছে।” 
-পুরুষের সাথে সমতার দাবি: 

আর এটাও তার পূর্ববর্তী বিষয়ের মত, তার মাধ্যমে তারা আল্লাহ প্রদত্ত 
এমন স্বভাব-প্রকৃতির বিরোধিতা করে, যার উপর তিনি মানুষকে সৃষ্টি 
করেছেন; আর আল্লাহ তা'আলা পুরুষ ও নারীকে দু'টি বিপরীতধর্মী 
স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন; আর এই সত্যকে এ ব্যক্তি ছাড়া অন্য কেউ 
অস্বীকার করবে না, যার হৃদয় ও চক্ষুদ্বয়কে ঢেকে দেয়া হয়েছে; সুতরাং 
তারা চায় যে, প্রত্যেক ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ে সমান হউক ৷ হ্যাঁ, 
এখানে শরী'আতের সাধারণ নিয়ম-কানুনের ক্ষেত্রে উভয়ের মাঝে 
সমতা রয়েছে; যেমন: দায়িত্ব অর্পণের নীতির ক্ষেত্রে সমতা, সাওয়াব ও 
শাস্তির মাধ্যমে প্রতিদানের ক্ষেত্রে সমতা, মালিকানা গ্রহণের ক্ষেত্রে 
সমতা, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সমতা ইত্যাদি। 


আর প্রত্যেক ক্ষেত্রে সমতার বিধান কায়েমের কথা যারা বলে, তাদের 
মধ্যে আল্লাহ কর্তৃক স্বভাব-প্রকৃতিই সেটার বিরোধিতা করে, যার উপর 
আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন; আল্লাহর হিকমত ও শরী'আত তো 
সেটা কখনও মেনে নেয় না। কিন্তু তারা এসব চাকচিক্যমান 
শ্লোগানসমূহ দ্বারা সাদাসিদে ও তাদের অনুরূপ লোকদেরকে প্রতারিত 


144 


হয়েছে। 

আর আমরা এখানে এসব ও অনুরূপ দাবি-দাওয়ার সমালোচনায় রত 
হতে চাই না, বরং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এটা জানা যে, নারী 
ও সমাজের জন্য ষড়যন্ত্রমূলক পরিকল্পনা রয়েছে। 

(ঘ) নারীর মূল কাজকে গুরুত্বহীন হিসেবে চিত্রিত করা: 

তারা এই ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে তারা নারীকে তার 
আসল জগৎ বাড়ি-ঘর, পরিবার-পরিজন, শিশুদের লালন-পালন ও 
স্বামীর প্রতি মনোযোগ দেয়ার মত কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়ে এমন 
কাজে লিপ্ত করবে, যেখানে সে পুরুষের সাথে প্রতিযোগিতা করতে 
পারে। সুতরাং সে শিল্পকারখানা, ব্যবসায় প্রতিষ্ঠানে, পুরুষের জন্য 
নির্দিষ্ট চাকরিতে ও যৌথভাবে নির্ধারিত চাকরিতে এবং এগুলো ছাড়া 
ও অন্যান্য পেশায় পুরুষের সহযোগী হবে। 

(ও) পুরুষের কর্তৃত্বকে আধিপত্যবাদী ও বর্বর বলে চিত্রিত করা: 
আর এখানে তাই বলা যায়, যা বলা হয়েছে “ঘ” অনুচ্ছেদে; অর্থাৎ 
এসব কথা তখনই কেউ বলতে পারে যখন কারও কাছে সৃষ্টিগত ও 
শরী'আত তথা বিধানগত মানদণ্ডটি নষ্ট হয়ে পড়ে, যার উপর আল্লাহ 
তা'আলা মানুষকে সৃষ্টি করেছেন। 

চে) ‘বাস্তবতা অবশ্য পালনীয়’ নামক নীতির অনুসরণ: 

আর এটা এইভাবে যে, তারা কতগুলো সুস্পষ্ট কাজ বা বিষয়কে গ্রহণ 
করে, অথচ তারা জনগণকে বলবে না যে, আমাদের উদ্দেশ্য এইরূপ 


145 


অথবা আমরা এই কাজের সাথে সম্পৃক্ত হতে চাই; আর তারা তাদের 
অভিপ্রায় বাস্তবায়নের জন্য একটি দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করে; আর 
যখন তাদের ইচ্ছা-আকাঙ্খার সৌন্দর্যপূর্ণ বাহ্যিক রূপটি পরিপূর্ণভাবে 
বাস্তবায়ন হবে, তখন তার সাথে নিষিদ্ধ কাজ জুড়ে দেবে; যেমন: 
নারীদের জন্য কয়েকটি বিশেষ বিভাগ খোলা, অথচ বাস্তবে এসব 
বিভাগের কোন প্রয়োজন নেই; যেমন: নাট্য ও অনুরূপ অন্যান্য 
বিভাগসমূহ। সুতরাং যখন ছাত্রী পাশ করে বের হয়, তখন তার জন্য 
তার বিশেষ বিষয়ের সাথে সম্পর্কিত চাকরি খোঁজা আবশ্যক হয়ে পড়ে; 
অতঃপর হারাম (নিষিদ্ধ) ও সংকটপূর্ণ কাজে নিপতিত হয়। 

অপর আরেকটি দৃষ্টান্ত হল: অভ্যর্থনাকারিনী এবং হোটেলে কর্মরত 
নারী শ্রমিকদের প্রশিক্ষনের জন্য কিছু ইনষ্টিটিউট অথবা প্রশিক্ষণ কোর্স 
চালু করা। আর তারা এটিকে খুব গুরুত্বের সাথে ব্যক্ত করে; যাতে করে 
প্রথমেই বিরোধিতার সম্মুখীন না হয়, অতঃপর যখন তারা সনদ বা 
সার্টিফিকেট অর্জন করে, তখন তারা এ চাকুরির জন্য ইচ্ছা পোষণ 
করে; এভাবেই তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে । আল- 
কুরআনের ভাষায়: 

[ve JEN 554 (© SST সি আট ইত 6 ৩১৫) 
“আর তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহও কৌশল করেন; আর আল্লাহই 
সর্বশ্রেষ্ঠ কৌশলী ।” - (সূরা আল-আনফাল: ৩০); 
বস্তুত: তারা এ পদ্ধতিতে রাষ্ট্র, সমাজ ও অভিভাবকদেরকে এমনকি 
স্বয়ং নারীকেও তাদের নোংরা ষড়যন্ত্রের শিকারে নিপতিত করে। 


146 


(ছ) শিক্ষা: 

আর এসব শক্রগণ এবং তাদের দ্বারা প্রতারিত ব্যক্তিগণ শিক্ষাকে 
তাদের বাহন হিসেবে গ্রহণ করেছে, যাতে করে তারা এর আশ্রয়ে 
মুসলিম নারীর ধ্বংস ও বিপর্যয়ের জন্য তাদের চিন্তাধারা ছড়িয়ে দিতে 
পারে। আর এর কারণ হল, শিক্ষাপদ্ধতি তথা শিক্ষার সঠিক 
সিলেবাসের অনুপস্থিতি, যা নারী ও তার ভূমিকা সম্পর্কে সঠিক দিক- 
নির্দেশনা প্রদান করবে; যেমন: ইসলামে তার অধিকারসমূহ, তার ঘর ও 
শিশুদের প্রতি মাতৃত্বের দায়িত্বের বর্ণনা, তাদের লালন-পালনের পদ্ধতি 
বর্ণনা, মায়েদের প্রতি সন্তানরা তাদের কর্তব্য পালনের বিভিন্ন 
মাধ্যমসমূহের বর্ণনা এবং নারীকে তার দায়িত্ব পালনে সহযোগিতাকারী 
সিলেবাসের অনুপস্থিতি । 

যেমন: প্রথম শ্রেণীসমূহের মধ্যে ছেলে ও মেয়েদের মধ্যে মিশ্রিত শিক্ষার 
দিকে আহ্বান করা; বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে নারীদের জন্য এমন 
একাধিক বিভাগ ঢুকিয়ে দেয়া নারীর জন্য যেসব বিভাগের কোনো 
প্রয়োজন নেই; ডাক্তারী ও অন্যান্য প্রশিক্ষণের ক্ষেত্রে সহ-শিক্ষার 
মাধ্যমে প্রাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা করা; বিদ্যালয় ও অনুরূপ প্রতিষ্ঠানে 
শরীরচর্চা ও কসরৎ বিষয় অন্তর্ভুক্ত করার দাবি করা। 


(জে) পুরুষের কাজসমূহের মধ্যে নারীকে জোরপূর্বক ঢুকিয়ে 
দেওয়া: 


147 


আর এটা হল গুরুত্বপূর্ণ ময়দানসমূহের মধ্যে অন্যতম, যাতে তারা 
প্রবেশ করেছে, অতঃপর তারা নারীকে এসব ময়দানে ঢুকানোর জন্য 
অনেক উপায়-উপকরণ ও পরিকল্পনা গ্রহণ করেছে; অতঃপর তারা 
নিঃশর্তভাবে পুরুষদের প্রত্যেকটি ময়দানে তার অনুপ্রবেশ দাবি করেছে; 
কোম্পানি এবং এগুলো ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানসমূহে; আর কান্না মিশ্রিত 
হাস্যকর ব্যাপার হল, প্লাম্বারিং, বৈদ্যুতিক কাজ, কাঠমিস্ত্রীর পেশা, 
সৈনিক, পুলিশ ইত্যাদির মত পেশাগত কর্মকাণ্ডে নারীদেরকে 
প্রবেশাধিকার দেয়ার দাবি করা। আমাদের প্রতিপালক অতি মহান ও 
পবিত্রময়, এটা হল বড় ধরনের অপবাদ *। 


২. এই সম্মিলিত আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম নারীর দায়িত্ব ও 
কর্তব্য: 

মুসলিম নারীর বিরুদ্ধে এই চিন্তাধারা ও নিকৃষ্ট পদক্ষেপসমূহের 
বিপরীতে দায়িত্ব ও কর্তব্যটি প্রশাসনযন্ত্র, আলেম, ছাত্র-ছাত্রীবৃন্দ, 
দা'ঈগণ ও নারীদের আইনানুগ অভিভাবকগণের মধ্যকার একটি যৌথ 


দায়িত্ব ও কর্তব্যপূর্ণ কাজ; আর এই দায়িত্ব ও কর্তব্যের মাঝে তাদের 








5 এসব বাক্য এসব পরিকল্পনার অন্তর্ভুক্ত, যে ব্যক্তি এই ব্যাপারে আরও বিস্তারিত 
জানতে চাইবে, সে যেন “আউদাতুল হিজাব” (৬। ৪১১০), কিতাবটি দেখে নেয়। 
তাতে আরও রয়েছে, আরব সমাজসমূহের মধ্যে মুসলিম নারীর বিরুদ্ধে আক্রমনের 
সুচনা, বইটিকে সংক্ষেপ ও পরিমার্জন করেছেন ড. বকর আবু যায়েদ “হিরাসাতুল 
ফদিলত” (৮০ ২.১»), গ্রন্থে, আল্লাহ তাদের সকলকে তাওফীক দান করুন। 

148 














সাথে মুসলিম নারী আধাআধি ভাগে অংশীদার হবে; আর তাই আমরা 
এখানে মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্যকে সংক্ষেপে বর্ণনা করব; তবে 
তার অর্থ এই নয় যে, অন্যান্যদেরকে তাদের দায়িত্ব থেকে অবকাশ 
দেয়া হয়েছে। 

মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্য থেকে: 

(ক) নারী কর্তৃক নিজেকে জ্ঞানে, চিন্তায় ও কর্মে শক্তিশালীকরণ; আর 
এই শক্তিশালীকরণের সিলেবাস হলো তা, যা তার নিজের ব্যাপারে 
দায়িত্ব ও কৰ্তব্যসমূহ বর্ণনা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে; আর এখানে 
বিশেষ করে গুরুত্ব দেয়া হচ্ছে, জ্ঞান অর্জন, পাঠ, ব্যাপকভাবে 
ইসলামিক সাংস্কৃতির জ্ঞান লাভের মাধ্যমে নিজের সংস্কৃতির ধারণ এবং 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার প্রতি শক্তিশালী ঈমানসহ শরী'আতের 
গুঢ়রহস্য ও তাৎপর্য সম্পর্কে জানা; কেননা তিনি শরী'আত হিসেবে যে 
কোন বিষয়কে নির্দেশ ও অনুমোদন করেছেন, তা হিকমতের কারণেই 
করেছেন, তাতে সৃষ্টির কল্যাণ ও স্বার্থ জড়িত রয়েছে। 

(খ) জ্ঞান অর্জন; কারণ ইয়াহুদী, খ্রিষ্টান, মুনাফিক ও ধর্মনিরপেক্ষ 
ইত্যাদি অনেক শত্রু রয়েছে, যারা বিভিন্ন বিভাগে তাকে (নারীকে) 
ঘায়েল করার জন্য সুযোগের অপেক্ষায় আছে; আর তারা কখনও 
কখনও আমাদের গোষ্ঠীর সন্তানদের মধ্য থেকে হয়ে থাকে এবং তারা 
আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করে; কিন্তু তারা হেদায়াত পাওয়ার 
পর পথভ্রষ্ট হতে চায়; ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হয় এবং 
অন্যদেরকেও পথভ্রষ্ট করে; আর মানুষকে প্রথমই যা থেকে সতর্ক 


149 


থাকতে হয়, তা হচ্ছে তার সবচেয়ে নিরাপদ স্থান, যাতে সে সেখান 
থেকে দংশিত না হয়; যেমন বলা হয়: “নিরাপদ স্থান নিয়েই সাবধানতা 
অবলম্বনের পরামর্শ দেয়া হয়”; বস্তুত: এসব লোক তাদের নিজেদেরকে 
মুসলিম নারীর কল্যাণের জন্য একজন অশ্রুসিক্ত কল্যাণকামী হিসেবে 
প্রকাশ করে এবং তার স্বার্থ, কল্যাণ ও অধিকার প্রশ্নে কাঁদার ভান 
করে; কিন্তু তার কাপড়ের নীচে রয়েছে যড়যন্ত্রকারী হায়েনা, যে এই 
নিঃস্ব নারীকে ধ্বংস করতে চায়। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, কোন 
দিকে তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে! 


(গ) আর এই জ্ঞান অর্জনের পাশাপাশি মুসলিম নারীকে উপরোক্ত 
শত্রুদের উপায়-উপকরণ, পরিকল্পনা, দাবি-দাওয়া, লক্ষ্য ও 
উদ্দেশ্যসমূহের ব্যাপারেও অবগত থাকতে হবে: 

বরং তা থেকে বেঁচে থাকার জন্য। 
আর শক্রদের এসব উপায়-উপকরণ জানার মাধ্যমে অতিরিক্ত 
সাবধানতা ও রক্ষণাবেক্ষন করা সম্ভব হবে। 


(ঘ) উপায়-উপকরণের যতটুকু হাতে আছে, তার সবটুকু নিয়ে এবং 
প্রত্যেক নারী তার সামর্থ্য অনুযায়ী এই আক্রমনের বিরুদ্ধে প্রতিরোধ 
গড়ে তোলা; সুতরাং এই ব্যাপারে একজন ছাত্রীর দায়িত্ব অন্যান্যদের 
চেয়ে অনেক বড়; আর শিক্ষিকা এবং ছোট শিশুদের লালনপালনকারী 
নারী ও অন্যান্যদের দায়িত্ব ও কর্তব্যও অনুরূপ। আরও উচিত এসব 
প্রতিরোধ কার্যক্রম সর্বদা চালিয়ে যাওয়া; কেননা বিষয়সমূহের মধ্যে এই 


150 


বিষয়টি খুবই ভয়ঙ্কর, জটিল এবং গুরুত্বপূর্ণ; ভেবে দেখ, তোমাদের 
অবস্থা কেমন হবে, যখন এসব শক্ররা তাদের উদ্দেশ্যসমূহ বাস্তবায়ন 
করতে সক্ষম হবে!! আর তখন, 


নারী তার চেহারা থেকে পর্দা খুলে ফেলবে এবং তার চুলের 
ব্যাপারে (পর্দাকে) সে নিরর্থক মনে করবে। 

সে অনাবৃত অথবা আংশিক আবৃত শরীরে ভ্রমণ করবে। 
পুরুষের কর্মক্ষেত্রের দিকে বেরিয়ে যাবে। 

পুরুষদের সাথে অবাধ মেলামেশা করবে। 
একাকী গাড়ি চালাবে। 

সে তার বাচ্ছাদেরকে লালন-পালনকারী সংস্থা কিংবা কাজের 
মেয়ের নিকট রেখে যাবে। 

সে পুরুষদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে এবং তাদের সাথে 
বিনিদ্র রাত কাটাবে। 

সে কলকারখানার ধোঁয়া দ্বারা দূষিত হবে। 

সে দুষ্ট প্রকৃতির লোকদের জন্য সাজগোছ করবে এবং তার 
স্বামী ও সন্তানদের ছেড়ে যাবে। 

এগুলো ছাড়া আরও অনেক কিছু; তাদের ইচ্ছা, উদ্দেশ্য ও 
দুরভিসন্ধির তো কোনো শেষ নেই। 


সুতরাং আল্লাহ তা'আলার সন্তুষ্টির প্রত্যাশী একজন সফল মুসলিম 
নারীর কর্তব্য হল, সে তার শ্রেণীভুক্ত মেয়েদেরেকে সাথে নিয়ে এই 
যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। 


151 


(ও) আরও যেসব জ্ঞান তাকে উপকৃত করবে, তন্মধ্যে উল্লেখযোগ্য হল: 
কাফির নারীদের অবস্থাদির ব্যাপারে জেনে রাখা; আর কাফের নারীরা 
নিজেদেরকে উজাড় করে দেওয়ার কারণে যে সকল ধ্বংস ও দুর্যোগের 
মুখোমুখি হয়েছে সেটাও জানা । তারা মূলত: অস্থিরতা ও দুশ্চিন্তার মধ্যে 
জীবনযাপনে করছে; সে হয়ে গেছে অপমানিত ও তুচ্ছ এক নারী, যে 
তার কুকুর ও বিড়ালীকে কোলে নিয়ে মৃত্যুবরণ করে। তার যৌবন ও 
সৌন্দয্যের সময় তাকে নিয়ে খেলোয়াড়রা খেলে, তারপর সে হয়ে পড়ে 
সে টিস্যুর মত, যার দ্বারা মোছার কাজ করা হয় এবং কাজ শেষ হয়ে 
গেলে ডাস্টবিনে ফেলে দেয়া হয়; আর তাকে আরও তুলনা করা যায় 
সেরে তার ভ্রমণ অব্যাহত রাখে। সুতরাং যখন মুসলিম নারী জানতে ও 
বুঝতে পারবে যে তার পরিণতি এসব কাফের নারীদের চেয়ে ভিন্ন হবে 
না, তখন সে আল্লাহর নিকট আশ্রয় চাইবে এবং নিজেকে এই ধরনের 
পঙ্কিল কাজে জড়িয়ে যাওয়া থেকে রক্ষা করবে। 


(চ) সে তার নিজের, ঘরের ও সমাজের সাথে সংশ্লিষ্ট সংস্কারমূলক 
ভূমিকা পালন করবে, যা পূর্বে আমরা বর্ণনা করেছি; সুতরাং সে প্রভাব 
সৃষ্টি করবে, প্রভাবিত হবে না; সংস্কার করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না; 
কাজের হবে, অকর্মা হবে না; অনুসরণীয় হবে, অনুগামী হবে না এবং 
তার এই মিশন শেষ হবে জান্নাতে প্রবেশ ও আল্লাহ সুবহানাহু ওয়া 
তা'আলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে । 

সত সস 


152 


নারীর দায়িত্ব ও কর্তব্যের সাথে সংশ্লিষ্ট কিছু সংক্ষিপ্ত 


অনুচ্ছেদ 
নিজের প্রতি, ঘরের মধ্যে, সংস্কার ও সামাজিক পথনির্দেশের সাথে 


সংশ্লিষ্ট এবং সমাজ ও জাতির প্রতি একজন নারীর দায়িত্ব ও কর্তব্যের 
দ্রুত বর্ণনা পর, তার উপর আবশ্যক হল বেশ কিছু বিষয়ের প্রতি 
মনোযোগী হওয়া, যেগুলোর বর্ণনার মাধ্যমে আমরা এই আলোচনাটি 
শেষ করব; আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিছু অনুচ্ছেদের মধ্যে 
আমরা তা উপস্থাপন করব। যেগুলো পূর্বোক্ত গুরুত্বপূর্ণ কাজগুলোর 
সফলতার জন্য সহযোগী হিসেবে কাজ করবে। 


প্রথম অনুচ্ছেদ: নারী কর্তৃক নিজেকে এ দায়িত্ব পালনের 
জন্য প্রস্তুত করা; 

কোন সন্দেহ নেই যে, এই দায়িত্বটি খুবই বড় ও মহান এবং গৌরবময় 
কাজ; এসব সৌভাগ্যবান নারীগণ ব্যতীত কেউ তা নিয়ে চিন্তাভাবনা 
করে না এবং তা কাজে পরিণত করে না, যারা সুউচ্চ পাহাড়ের শীর্ষে 
পৌঁছার জন্য প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে প্রবেশ করেছে। আর এই 
সারসংক্ষেপ নিম্নরূপ হতে পারে: 

জ্ঞানগত প্রস্তুতি: এর দ্বারা উদ্দেশ্য হল শর'য়ী জ্ঞান, যে জ্ঞান 
লাভ প্রতিটি বিবেকবান সুস্থ মানুষের উপর কর্তব্য, বিভিন্ন 














153 


ধর্মীয় বিষয় যেমন, আকিদা-বিশ্বাস, ইবাদাত, লেনদেন ও 
চাল-চলন সম্পর্কে; সুতরাং নারীর উপর কর্তব্য হচ্ছে, 
বিভিন্ন বিষয়ের উপর একটা পরিপূর্ণ ধারণা রাখা; যেমন: 
আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত তথা 
জীবনবৃত্তান্ত এবং সৎ পূর্বপুরুষ তথা সাহাবা রাদিয়াল্লাহু 
“আনহুম ও তাঁদের পরবর্তীদের জীবনী। 

৷ সামাজিক প্রস্তুতি: অর্থাৎ সে তার নিজের জন্য একটি ছোট্ট 
সমাজ প্রস্তুত করবে, তার মধ্য দিয়ে সে যথাযথভাবে 
দাওয়াতের কাজ আঞ্জাম দিতে সক্ষম হবে; আর এই কাজে 
তাকে যে বিষয়টি সবচেয়ে বেশি সহযোগিতা করবে তা হলো, 
বিয়ের সময় সে অবশ্যই একজন ভাল মানুষকে স্বামী হিসেবে 
জন্য একটি যথাযথ পরিবেশ সৃষ্টি করবে; আর নারীর উচিত 
নিজেকে প্রতিটি উৎকৃষ্ট ময়দানে নিয়োজিত করার কাজে ন্যস্ত 
করবে এবং এই কাজে নিজেকে অভ্যস্ত করবে, যেমন: 
নসিহত বা উপদেশ দান, দিকনির্দেশনা প্রদান, বক্তব্য প্রদান 
এবং আলোচনা পেশ করতে অভ্যস্ত হওয়া; আর উত্তম হয় 
যদি এর উপর সে তার ছোটকাল থেকে অভ্যাস গড়ে তুলে; 











» নারীর জ্ঞানগত দায়িত্ব ও কর্তব্য এবং এর সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়ের বর্ণনা প্রসঙ্গে 


পূর্বে আলোচনা হয়েছে। 
154 


বিশেষ করে ছাত্রী জীবনের প্রথম থেকে সে তার প্রচেষ্টা 
অব্যাহত রাখবে, এতে করে সে অত্যন্ত মহৎ ও উৎকৃষ্টভাবে 
তার ভূমিকা পেশ করতে পারবে । আর সে সামাজিক পরিবেশ 
ও নারী সমাজের অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়বে। 

মানসিক প্রস্তুতি: আর এর দ্বারা উদ্দেশ্য হল, সে তার নিজের 
মন-মানসকে গঠন করবে, যাতে এই ময়দানে প্রবেশ করার 
জন্য শক্তিশালী প্রস্ততি তার থাকে । যে এ ময়দানে প্রবেশ 
করবে পূর্ণ নির্ভরযোগ্যতা, স্থিরতা, দৃঢ় সিদ্ধান্ত এবং কোন 
প্রকার দ্বিধাদ্বন্ব ও দুর্বলতা ছাড়াই সাহসিকতাসহ। সে 
ব্যক্তিগত সংঘাত, ঠাট্টা-বিদ্ধরপ ও উপহাসের মুখোমুখি হতে 
প্রস্তুত থাকবে, যা কখনও কখনও তার সাথে সাক্ষাতকারিনী, 
অথবা পাপাচারিণী, অথবা চিন্তায় বা কখনও কখনও 
ধর্মীয়ভাবে তার বিরোধিতাকারিনীর পক্ষ থেকে সে শুনতে 
পাবে। আর এই ব্যাপারে তাকে যেসব বিষয় সহযোগিতা 
করবে, তা হলো আল্লাহ তা'আলার প্রতি মজবুত ঈমান, এই 
মিশন পালনের ক্ষেত্রে তার প্রতি ইখলাস তথা একনিষ্ঠতা। 
এর বিনিময়ে দুনিয়ার সুনাম কুড়ানো, অথবা প্রদর্শনেচ্ছা, 
অথবা দুনিয়াবী কোনো ক্ষেত্রে উন্নতি চাওয়ার মত কোন 
জিনিস না চাওয়া। আর ইখলাসের সাথে সাথে তার কাছে 
থাকবে এই দীনকে নিয়ে আত্মমর্যাদাোবোধ। আল-কুরআনের 
ভাষায়: 

€ 85৯43593254 ৩৪০ ৫০০১) 44৯ ভা পর) 


155 














[59550518721 

“কিন্তু শক্তি তো আল্লাহরই, আর তাঁর রাসূল ও মুমিনদের । তবে 
মুনাফিকগণ তা জানে না।” (সুরা আল-মুনাফিকুন:৮); 

আর অনুরূপভাবে সত্যের ব্যাপারে সাহসিকতার পরিচয় দেওয়া; 
দুর্বলতা, দ্বিধাদ্বন্ ও অলসতার পরিচয় না দেওয়া এবং আন্দাজ- 
অনুমান ও সন্দেহ-সংশয় পুঞ্জিভূত না করা; আর (দাওয়াত) গ্রহণ 
না করার এবং শয়তানের ধোঁকার আশঙ্কা না করা; সুতরাং সে 
কামনা করবে যে, সে তার নিকটস্থ সত্যের ব্যাপারে হবে 
আপোষহীন নারী; আর এই কারণেই সে জেনে রাখবে যে, এই 
পথে প্রতিবন্ধকতা থাকাটা খুবই স্বাভাবিক; কেননা তার আদর্শ 
হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম; তিনি এই পথে 
অনেক কষ্ট, ক্লান্তি, উপেক্ষা ও প্রতিবন্ধকতার শিকার হয়েছেন 
এবং তিনি ও তাঁর সাহাবীগণ শাস্তির সম্মুখীন হয়েছেন; আর এত 
সব সত্তেও তিনি এসব প্রতিবন্ধকতা অতিক্রম করেছেন, শেষ 
পর্যন্ত জনগণ আল্লাহর দীনের মধ্যে দলে দলে শামিল হয়েছে, 
আল্লাহ তাঁর জন্য দীনকে পরিপূর্ণ করে দিলেন এবং তাঁর উপর 
নিয়ামতের ষোলকলা পূর্ণ করলেন। 








পরিকল্পনাগত এবং দাওয়াতের লক্ষ্য ও পদ্ধতির 








পরিচয়গত প্রস্তুতি: ইসলামী দাওয়াত হলো জানা ও মানার 
সমন্বয়ে একটি আন্তর্জাতিক দাওয়াতী কাজ, যা বাস্তবায়নের 
জন্য প্রয়োজন হল তার প্রকৃতরূপ, উপায়-উপকরণ ও লক্ষ্য- 


উদ্দেশ্য সম্পর্কে জানা। আর নারী কর্তৃক এই দাওয়াতী 
156 


কার্যক্রম পরিচালনার জন্য আবশ্যক হলো, তা সুস্পষ্ট 
পরিকল্পনা ও নীতিমালার আলোকে পরিচালিত হবে; সে 
নিজের জন্য তার একটা পরিকল্পনা গ্রহণ করবে, অথবা এই 
কাজে তার সহযোগীর সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে 
কাজ করবে; সুতরাং সে কাকে দাওয়াত দিতে চায়? এবং তার 
নিকটবর্তী ও দূরবর্তী লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ কী? আর এই 
লক্ষ্যে পৌঁছার জন্য সফল পদ্ধতিসমূহ কী কী? নারীর জন্য 
আবশ্যক হল (দাওয়াতের) ময়দানে প্রবেশের পূর্বে নিজেকে 
এসব সম্পূর্ণ প্রস্তুত করে নেয়া, যাতে সে ব্যর্থ না হয়; নতুবা 
তার উপর নেতিবাচক প্রভাব পড়বে; ফলে সে তার দায়িত্ব 
পালন থেকে বসে পড়বে; আর এর উপর ভিত্তি করে তার 
প্রস্তুতির জন্য প্রয়োজন হলো: 

তার দাওয়াতী পথের জন্য একটি পরিকল্পনা চিত্রায়ন করা: 
দূরবর্তী লক্ষ্যের পরিকল্পনা এবং নিকটবর্তী লক্ষ্যের 
পরিকল্পনা । 

অনুরূপভাবে দাওয়াতী কাজের জন্য সহজলভ্য উপায়- 
উপকরণের প্রতি নজর দেয়া, যা নারী সহজে ব্যবহার করতে 
পারে; কারণ, উপায়-উপকরণের বেলায় কিছু আছে পুরুষের 
পক্ষে ব্যবহার করা সহজ, যা নারীর জন্য সহজ নয়; আবার 
কিছু আছে নারীর পক্ষে ব্যবহার করা সহজ, যা পুরুষের জন্য 
সহজ নয়। 


157 


দাওয়াত দেয়ার পদ্ধতি সম্পর্কে জানা, যার মাধ্যমে সে তার 
দাওয়াতী দায়িত্ব পালন করবে এবং তা জনগণের নিকট প্রচার 
করবে। 

প্রতিবন্ধকতাসমূহের ব্যাপারে জ্ঞান রাখা, যা তার সামনে 
আসতে পারে, যাতে সে এর সাহায্য নিয়ে প্রতিবন্ধকতার 
সময় তা অতিক্রম করতে পারে। 


158 


দ্বিতীয় অনুচ্ছেদ: একজন সফল মহিলা দা‘ঈ’র গুণাবলী: 
প্রথম: আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার জন্য একনিষ্ভাবে কাজ করা; 
সুতরাং এই ইখলাস তথা একনিষ্ঠতা ব্যতীত তার আমল বিক্ষিপ্ত ধুলায় 
পরিণত হবে; আর তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, একজন মহিলা দা"ঈ'র 
জন্য আবশ্যক হল, সে নিজেকে তার মধ্যে আলোচনা, পর্যালোচনা ও 
প্রতিকার করবে। 

দ্বিতীয়: ধৈর্যধারণ করা ও কষ্টসহিষ্ণু হওয়া; কারণ, দাওয়াতী কাজ 
একটি ভারী দায়িত্বপূর্ণ কাজ এবং তার প্রতিবন্ধকতাও অনেক; সুতরাং 
তা উত্তরণের জন্য প্রয়োজন এই ধৈর্যের; আল-কুরআনুল কারীমের মধ্যে 
নব্বইয়েরও অধিক স্থানে তার আলোচনার পুনারাবৃত্তি হয়েছে; বরং এর 
প্রতি নির্দেশগুলো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
জন্য নিয়ে আসা হয়েছিল। 


তৃতীয়: জ্ঞান অর্জন করা ।*২ 

চতুর্থ; ভাল কাজ, উত্তম চরিত্র এবং চরিত্রের উপর প্রতিষ্ঠিত থাকা; 

কারণ, দাওয়াতকে ব্যর্থতায় পর্যবেশনকারী এবং দাওয়াত দাতা 

ইতিবাচক ফলাফল লাভ করতে না পারার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হল 

কথার সাথে কাজের গরমিল; আল্লাহ তা'আলা বলেন: 

hl Se CE HO ৫৮2৮ I CSA 0 ডি dG 
[৮-€:-52115551ধ 0 55555 35155 





» এই ব্যাপারে পূর্বে ইঙ্গিত দেয়া হয়েছে। 
159 


“হে মুমিনগণ! তোমরা যা কর না, তা তোমরা কেন বল? তোমরা যা 
কর না, তোমাদের তা বলাটা আল্লাহর দৃষ্টিতে মারাত্মক 
অসন্তোষজনক।” - (সুরা আস-সাফফ: ২ - ৩); আল্লাহ তা'আলা আরও 
বলেন: 
Sf তা ও 2 ভে ভি 26 এঞা G4 ১ 
LRN AIL ট 5883 
“তোমরা কি মানুষকে সৎকাজের আদেশ দাও, আর তোমাদের 
নিজেদেরকে ভুলে যাও? অথচ তোমরা কিতাব অধ্যয়ন কর। তবে কি 
তোমরা বুঝ না?” - (সুরা আল-বাকারা: 8৪); আর এই অধ্যায় বা 
বিষয়ে আল-কুরআন ও সুন্নাহ'র আরও অনেক বক্তব্য রয়েছে। 


পঞ্চম: ধৈর্য ও সহনশীলতা; কোনো ব্যক্তির জীবনে সবচেয়ে মহৎ যে 
জিনিস দেওয়া হয়ে থাকে, তা হল ধৈর্য, সহনশীলতা ও তাড়াহুড়া না 
করা; কেননা, পথ অনেক লম্বা; আর প্রত্যেক গৃহ নির্মাণকারীই সে গৃহে 
বসবাস করতে পারে না; হয়ত তুমি ঘর বানাবে, আর বসবাস করবে 
তুমি ভিন্ন অন্য কেউ; তুমি জ্ঞান অর্জন করবে এবং তা তুমি ভিন্ন 
অন্যের নিকট পৌঁছিয়ে দেবে; আর তুমি সম্পদ উপার্জন করবে, আর 
তার থেকে ভোগ করবে তুমি ভিন্ন অন্য কেউ সুতরাং দা-ঈ নারী তার 
উদ্দেশ্য ও ইচ্ছাকৃত লক্ষ্যে পৌঁছতে এবং তার (দাওয়াতের) পথে 
অবিচল থাকতে এই মহৎ গুণটি দ্বারা উপকৃত হতে পারে; রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল কায়েস গোত্রের আশাজ্জকে 
উদ্দেশ্য করে বলেন: 


160 


(০. ০04 4399 2 0 ৫ ০০5 ৩৬৪ ৩1) 
“নিশ্চয়ই তোমার মধ্যে এমন দু'টি বিশেষ বৈশিষ্ট্য আছে, যেগুলোকে 
আল্লাহ পছন্দ করেন: ধৈর্য ও সহনশীলতা ।” - ( ইমাম মুসলিম র. 
হাদিসখানা তাঁর গ্রন্থে বর্ণনা করেন)।”* সুতরাং যার মধ্যে সহিষ্ণুতা 
নেই, তার উপর কর্তব্য হল, সহনশীলতার গুণ অর্জন করা; কারণ, জ্ঞান 
হয় জ্ঞান অর্জন করার মাধ্যমে; আর সহিষ্ণু হয় সহনশীলতার গুণ অর্জন 
করার মাধ্যমে । 


ষষ্ঠ: প্রত্যেক ব্যাপারে সততার পরিচয় দেওয়া: আল্লাহর ইবাদতের 
ক্ষেত্রে তাঁর সাথে সত্য অবলম্বন করা; মানুষের সাথে সত্য আচরণ করা; 
নিজের নফসের সাথে সততার পথ অবলম্বন করা এবং কিতাব, কথা ও 
কাজের ক্ষেত্রে সত্য অবলম্বন করা। সুতরাং সে যেন আল্লাহ অথবা 
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা না বলে; 
কারণ, এটা জঘন্য ও ভয়াবহ মিথ্যাচার; আর সাধারণ মানুষের সাথেও 
মিথ্যা বলো না, এমনকি ছোট বাচ্চা ও জীবজন্তুদের সাথেও নয়; সুতরাং 
তার জন্য আবশ্যক হল, সে হবে সত্যের উৎকৃষ্ট উদাহরণ। 





৯ মুসলিম, অধ্যায়: ঈমান (১৪১), পরিচ্ছেদ: আল্লাহ, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ও দীনের অনুশাসনের প্রতি ঈমান আনার নির্দেশ এবং তার প্রতি মানুষকে 
আহ্বান করা, দীন সম্পর্কে প্রশ্ন করা ও তা সংরক্ষণ করা, আর যার কাছে দীন 
পৌঁছায়নি, তার কাছে দীনের দাওয়াত পেশ করা ( 4৯:59 4 ৩:3৬ 9 ০১ 
als ৬৭ ls ১৭৯৪৮ ৪ ০০৪ ০৯৭ 3 পু 85413 উ৫ 8559), বাব নং- ৮, হাদিস 











নং- ১২৬ 
191 


সপ্তম: সে বাস্তব অবস্থা সম্পর্কে জানা, যে অবস্থার মধ্যে মুসলিম নারী 
জীবনযাপন করে; সুতরাং সে ততটুকুই আলোচনা করবে, যতটুকু 
কোনো মুসলিম নারী বুঝে ও ধারণ করে। অতএব যখন সে মানুষের 
সম্পর্কে, তখন সে তাদের হৃদয়ে পৌঁছাতে সক্ষম হবে এবং তাদের 
সমস্যাসমূহ প্রতিকার করতে পারবে; আর তাদের সাথে তাদের 
গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা করতে পারবে। 


অষ্টম: শরী'আতের আদব-কায়দার মাধ্যমে সে নিজে আদব-কায়দা ও 
শিষ্টাচার সম্পন্না হবে; আরও বিশেষ করে আবশ্যকীয় বিষয়গুলো 
অনুসরণের মাধ্যমে; যেমন: শর'য়ী পর্দা, পুরুষদের সাথে মেলামেশা না 
করা, তাদের সাথে লেনদেনের ক্ষেত্রে নরম হয়ে কথা না বলা এবং 
তার আকার-আকৃতি ও বেশভূষা হবে শরী'আতের বিধান মোতাবেক। 
নবম: নিজের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদির উপর শরী'আতের স্বার্থসংশ্লিষ্ট 
দিককে প্রাধান্য দেবে; সুতরাং তার সার্বক্ষনিক চিন্তা থাকবে অন্যদেরকে 
হেদায়াত করা, তাদেরকে সঠিক পথে পরিচালিত করা এবং তাদের 
মধ্যে যারা শত্রুদের পাতা ফাঁদে জড়িয়ে গেছে তাদেরকে উদ্ধার করা। 
আর তার অভিপ্রায় এমন হবে না যে, সে খ্যাতিমান অথবা গণমানুষের 
আলোচনার কেন্দ্রবিন্দু হবে এবং দুনিয়ার কোন বস্তু পাওয়ার প্রত্যাশা 
করবে, ইত্যাদি ইত্যাদি। 

দশম: দাওয়াতের সফল পদ্ধতিসমূহের প্রতি মনোযোগ দেওয়া *$। 





% অচিরেই তৃতীয় অনুচ্ছেদে তার বর্ণনা আসছে। 
162 


আর এক কথায়, শরী'আত যেসব বিষয়ে নির্দেশনা প্রদান করেছে, 
সেসব বিষয় দ্বারা নিজেকে গুণান্বিত করা এবং শরী'আত যেসব বিষয় 
থেকে সতর্ক করেছে, সেসব বিষয় থেকে দূরে থাকা। 


163 


তৃতীয় অনুচ্ছেদ: নারীর দাওয়াতের নীতিমালা: 
মুসলিম নারী কর্তৃক আল্লাহ তা'আলার দিকে দাওয়াতী কাজ পরিচালনার 
ক্ষেত্রে উচিত কাজ হলো, সে নিজেকে তার স্বভাব-প্রকৃতি ও নারীত্ব 
থেকে বের করবে না; এখানে এই বিষয়ে কতগুলো গুরুত্বপূর্ণ 
নিয়মনীতি রয়েছে, যেগুলো সংক্ষেপে নিম্নরূপে উল্লেখ করা যায়: 
১. মৌলিকভাবে নারীর অবস্থান ঘরের মধ্যে; আল্লাহ তা'আলা বলেন: 
১৯৯ ৪১৯০] (চা esl ES ৩3 3 55552 ও 055) 
[টি - 
“আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং প্রচীন (জাহেলী) যুগের মত 
নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।” - (সুরা আল-আহ্যাব: ৩৩); 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

(১০ ১৯) ৫9511 ০7৯০ ০১৯ Bh 558 LAD 
“নারী হল গোপনীয় (তথা লজ্জার) বস্তু; সুতরাং সে যখন বের হয়, 
তখন শয়তান তার দিকে উকি দেয়।” _ (ইমাম তিরমিযী র. হাদিসখানা 
বর্ণনা করেন )1% 





5 তিরমিযী, তিনি আবদুল্লাহ ইবন মাস‘উদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণনা করেন, 
অধ্যায়: দুগ্ধপান (6৮ ৮৬5), পরিচ্ছেদ: শয়তান কর্তৃক নারীর দিকে উকি দেয়া 
যখন সে বের হয় ( ০১৯1১ ৪]। ০৬০:৩|। ০২5 ০১), বাব নং ১৮, হাদিস নং- 


১১৭৩; ইমাম তিরমিযী বলেন: এই হাদিসটি হাসান, গরীব । 
164 





২. নারীর জন্য কিছু বিশেষ নিয়মনীতি রয়েছে, সে যেখানেই তার 
দাওয়াতী কর্মতৎপরতা পরিচালনা করুক না কেন, তাকে অবশ্যই 
সেসব নিয়মনীতির প্রতি লক্ষ্য রাখতে হবে; তন্মধ্য থেকে কিছু বিষয় 
হল: 

(ক) চেহারা ও দুই হাতের তালু ঢেকে রাখার শর্তসহ শর'য়ী পর্দার 
প্রয়োজনীয়তা ও বাধ্যবাধকতা; আর চেহারা হল সৌন্দর্যের স্থান এবং 
পরিচয় লাভের জায়গা; আর তা ঢেকে রাখার বাধ্যবাধকতার উপর 
অনেক দলিল-প্রমাণ রয়েছে। 


(খ) মাহরাম পুরুষ ব্যতীত তার ভ্রমণ করা হারাম; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

(০৮৮ ৩১৬০৯) ৫৮ত ৬১০ NALS YD 
“মাহরম পুরুষের সঙ্গে ছাড়া নারী যেন ভ্রমণ না করে।” _ (ইমাম 
বুখারী ও মুসলিম র. হাদিসখানা বর্ণনা করেন )1.% 


(গ) অপরিচিত পুরুষের সাথে একাকী নির্জনে অবস্থান করা হারাম; 
কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


* বুখারী, অধ্যায়: হাজ্জ (41 ০৬5), পরিচ্ছেদ: নারীদের হাজ্জ (| =ে ৮৬), বাব 
নং- ৩৭, হাদিস নং- ১৭৬৩; মুসলিম, অধ্যায়: হাজ্জ (০-), পরিচ্ছেদ: হাজ্জ ও 
অন্যান্য কাজে মুহাররম পুরুষের সাথে নারীর ভ্রমণ করা (41 & DIE 
93 5), বাব নং- ৭৪, হাদিস নং- ৩৩২২ 

165 





১:0১ Sleds pS ১১ ও ধম ৬5 SE ৭) 

LAN LAE SF 3) ম৮০১ ৯১ 39৬ ১); 1১১৪ 
সাক্ষাত করবে না।” _ ( ইমাম বুখারী ও মুসলিম র. হাদিসখানা বর্ণনা 
করেন )% অপর এক বর্ণনায় আছে: “কোন পুরুষ কোন নারীর সাথে 
নির্জনে সাক্ষাত করবে না; কিন্তু এমনটি করলে, তাদের তৃতীয় জন হবে 
শয়তান ।” ৫ 


(ঘ) অপরিচিত পুরুষদের সাথে তারা মেলামেশা হারাম; কেননা 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে লক্ষ্য করে 
বলেছেন: 





* বুখারী, অধ্যায়: বিবাহ (এ 2৬5), পরিচ্ছেদ: মাহরমের উপস্থিতি ব্যতীত কোন 
পুরুষ কোন নারীর সাথে নির্জনে সাক্ষাত করবে না এবং স্বামীর অনুপস্থিতিতে কোন 
নারীর কাছে কোন পুরুষের গমন (হারাম) (৮৮ ১31 ৪৮৬ 4২ 3928 3 ০৬ 
1 ০৯41১), বাব নং- ১১০, হাদিস নং- ৪৯৩৫; মুসলিম, অধ্যায়: হাজ্জ (+), 
পরিচ্ছেদ: হাজ্জ ও অন্যান্য কাজে মুহাররম পুরুষের সাথে নারীর ভ্রমণ করা (১৫০০৬ 
485 5 418) 65৪১2), বাব নং- ৭৪, হাদিস নং- ৩৩৩৬ 

»* তিরমিযী, অধ্যায়: দুগ্ধপান (6১১০ ০৬৩), পরিচ্ছেদ: স্বামীর অনুপস্থিতিতে কোন 
নারীর কাছে কোন পুরুষের গমন অপছন্দ হওয়ার ব্যাপারে যা এসেছে (3:৮ ৬০৬ 














৬৯০০ ০১৯১ ৮৯১5), বাব নং- ১৬, হাদিস নং- ১১৭১ 
166 


॥ 306 5৩ SEE 826 5885 ও SE GON 5১৮8০) 
১০ ৩ 2৩2৬ Sd ও এ ১9 bail বব ৩56 
45015518481 8 
“তোমরা (রাস্তায় চলার সময়) পিছে পিছে চল, কেননা তোমাদের জন্য 
রাস্তার মাঝখান দিয়ে হাঁটার সুযোগ নেই; তোমাদের দায়িত্ব হল রাস্তার 
পাশ দিয়ে পথ চলা। অতঃপর নারী প্রচীরের সাথে মিশে পথ চলত, 
এমনকি সে প্রাচীরের সাথে মিশে চলার কারণে তার কাপড় প্রাচীরের 
সাথে ঝুলে যেত।” _ (ইমাম আবু দাউদ র. হাদিসখানা বর্ণনা 
করেন). 
(ঙ) অভিভাবকের অনুমতি ব্যতীত নারী কর্তৃক তার ঘর থেকে বের 
হওয়া হারাম; ... এগুলো ছাড়াও শরী'আতের আরও নিয়মকানুন রয়েছে, 
যাতে ক্রটিবিচ্যুতি করা বৈধ নয়। 
৩. ইসলামের শত্ৰুগণ এই অধিক সংবেদনশীল শিরায় আঘাত করে; 
আর তারা এই ধরনের বিধিবিধানগুলোকে ইসলাম নারীকে অপমানিত 
ও লাঞ্চিত করেছে বলে চিত্রিত করার প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে 
এবং ইসলামের দাঈদের কেউ কেউ এর দ্বারা প্রভাবিত হয়; ফলে এই 
বিষয়ে তারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে পড়ে; সুতরাং আহলে সুন্নাত 
ওয়াল জামা'য়াতের দা-ঈদের নিকট জোর তাগিদ হল: এই ব্যাপারে 


59 








আবু দাউদ, অধ্যায়: শিষ্টাচার (১২), পরিচ্ছেদ: রাস্তার মধ্যে পুরুষদের সাথে 
নারীদের পথ চলা প্রসঙ্গে (28) 3 031 2: ৪৯০ 3 ০৬), বাব নং- ১৮১, 


হাদিস নং- ৫২৭৪ 
167 


জরুরি ভিত্তিতে শৃঙ্খলা রক্ষা করা এবং সমাজের খেয়ালখুশি ও কামনা- 
বাসনা দ্বারা প্রভাবিত না হওয়া। 


8. দাওয়াত ও সাধারণ ময়দানের শীর্ষস্থানীয় নেতা হওয়ার ক্ষেত্রে 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং পরবর্তী শ্রেষ্ঠ যুগসমূহে। 
আর ইতিহাসে নারীদের দাওয়াত সংক্রান্ত স্বতন্ত্র যে সকল নমুনা বর্ণিত 
হয়েছে, তার সাথে পুরুষদের ব্যাপারে যা বর্ণিত হয়েছে, তার কখনও 
তুলনা হয় না; আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীরই 
প্রতিপাদন; তিনি বলেন: 
১২৮০১ ৩১০০৪ ৪ জান NY Lal ৩০ ৮৪9 HS Jel ৩০ ৩০ 
Jel) ০৩ ০ aA এড sll oe পভ ০০ ৩.১ dls ৬৯ 
(২9 ৯ 
“পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছেন, কিন্তু মহিলাদের মধ্যে 
পূর্ণতা লাভ করতে পারেন নি। আর নিঃসন্দেহে অপরাপর নারীদের 
উপর আয়েশার ফযীলত অন্যান্য খাদ্যের উপর “সারীদণ এর 
ফযীলতের মত।” _ (ইমাম বুখারী ও মুসলিম র. হাদিসখানা বর্ণনা 
করেন)। ৮ 





% গোস্ত ও রুটি দিয়ে তৈরী খাদ্য বিশেষ । যা আরবে খুব বেশী জনপ্রিয়। [সম্পাদক] 
€ বুখারী, অধ্যায়: নবীগণ (৮৬১ ০৬5), পরিচ্ছেদ: আল্লাহ তা'আলার বাণী: আর 


আল্লাহ ঈমানদারদের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন ফেরাউনের স্ত্রীকে ... আর তিনি 
168 








৫. আর এই কথার অর্থ নারীর ভূমিকাকে রহিত করা বা উপেক্ষা করা 
নয়; বরং তার ভূমিকা অস্বীকার করা যায় না এবং তার শান ও মর্যাদার 
অনেক গুরুত্ব রয়েছে, এমনকি এই আলোচনাটি লিপিবদ্ধ করা হয়েছে 
শুধু তার এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে বর্ণনা করার জন্য; কিন্তু পূর্বে 
আলোচিত নিয়মকানুনের প্রয়োজনীয়তা ও বাধ্যবাধকতাসহ। 

৬. আসল নিয়ম হল, নারী দাওয়াতী কাজ করবে তার শ্রেণীভুক্ত 
মেয়েদের মধ্যে; সুতরাং সে এই ক্ষেত্রে যথাযথ পদ্ধতি ও উপায়- 
উপকরণসমূহ ব্যবহার করবে; আর শর'য়ী নিয়মকানুন ব্যতীত সে এই 
নীতির বাইরে যাবে না। 





ছিলেন অনুগত বান্দা-বান্দীদের মধ্যে অন্যতমা (53) ১৬০ 431 2/25 } ds 4 0১৯ ০৬ 
99301 ০০ ০3৪) - 4৯ এ] - ০%০১৪ ৮৮০ 1৯ )), বাব নং ৩৩, হাদিস নং- ৩২৩০; 
মুসলিম, অধ্যায়: সাহাবাদের ফযীলত (৮৩০ 0.০), পরিচ্ছেদ: উম্মুল মুমিনীন 











খাদিজা রাদিয়াল্লাহু ‘আনহা’র ফযীলত (৬৩ 431 ৩০) 9352] fl Gx BLS ০৬ 
৬০), বাব নং- ১২, হাদিস নং- ৬৪২৫। 
169 


চতুর্থ অনুচ্ছেদ: দাওয়াতের ক্ষেত্রে সফল পদ্ধতিসমূহ: 
একজন যোগ্যতাসম্পন্ন আদর্শ দা“ঈ নারী, যিনি চান তার কথা ও কাজ 
তার ঘরে, সমাজে ও জাতির মধ্যে ফলপ্রসূ হউক, তার জন্য সবচেয়ে 
গুরুত্বপূর্ণ উচিত কাজ হল, তিনি দাওয়াতী কাজের সফল পদ্ধতিসমূহের 
প্রতি মনোযোগ দেবেন, যা তার কাঙ্খিত ফলাফল অর্জনের জন্য আল্লাহ 
সুবহানহু ওয়া তা'আলার পরে তার জন্য সাহায্যকারী ভূমিকা রাখবে। 
আর এসব পদ্ধতি সংক্ষেপে তা-ই, যা আল্লাহ সুবহানহু ওয়া তা'আলা 
তাঁর বাণীর মাধ্যমে উল্লেখ করেছেন; তিনি বলেন: 
2 ওটি 20255 ইরা আনি এট ৩5০ ১৯০ BES 
€ ও 5১৪6 2৩9 slat of ৬৩৩৪ EB এ ৬ 
[1০:০1 
“তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান কর হিকমত ও 
সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করবে উত্তম গন্থায়। তোমার 
প্রতিপালক সেই ব্যক্তি সম্পর্কে সবিশেষ অবহিত, যে ব্যক্তি তাঁর পথ 
ছেড়ে বিপথগামী হয় এবং কারা সৎপথে আছে, তাও তিনি সবিশেষ 
অবহিত ৷” - (সূরা আন-নাহল: ১২৫)। 


এই আয়াতের মধ্যে দাওয়াতের সফল পদ্ধতিসমূহের সারসংক্ষেপ 
আলোচিত হয়েছে; আর তা হল: 


170 


হিকমত তথা প্রজ্ঞা বা কৌশল: আর এর দ্বারা উদ্দেশ্য হল 
বস্তুকে তার যথাযথ স্থানে রাখা; আর হিকমতের উদাহরণ হল: 
নফস বা নিজকে নিয়ন্ত্রণ, ধৈর্য, সহিষ্ণুতা ও বুদ্ধিমত্তার সাথে 
পরস্পরিক লেনদেন; আর দাওয়াতের ক্ষেত্রে হিকমত বা 
কৌশল হল: 

- দাওয়াতের জন্য উপযুক্ত সময় বাছাই করা। 

- উপযুক্ত স্থান বাছাই করা। কারণ, দাওয়াত গ্রহণযোগ্য হওয়ার 
ব্যাপারে তার প্রভাব রয়েছে। 

- উপযুক্ত বিষয় নির্বাচন করা; আর যখনই তাদের সাথে 
আলোচিত বিষয়টি হবে বাস্তবমুখী, তখন তা হবে সর্বোত্তম, 
সর্বশ্রেষ্ঠ এবং গ্রহণযোগ্য হওয়ার সবচেয়ে নিকটতর। 

-  শরী'আতের নিয়মনীতি ও দলিল-প্রমাণের উপর প্রতিষ্ঠিত 
বিধিবিধান দ্বারা সুবিন্যস্ত সহজ নিয়মের অনুসরণ করা; তাতে 
অনুসরণ করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
বাণীর, তিনি বলেন: 

(৯০০3 dl ০৯0) 4 1255 NV ey brs Ys 
“তোমরা (দীনের ব্যাপারে) সহজ পন্থা অবলম্বন করবে, কঠিন পন্থা 
অবলম্বন করবে না, মানুষকে সুসংবাদ শুনাবে, বিরক্তি সৃষ্টি করবে না।” 
- (ইমাম বুখারী ও মুসলিম র. হাদিসখানা বর্ণনা করেন)। ৯ 


[| 








% বুখারী, অধ্যায়: ইলম (4. ৮৬5), পরিচ্ছেদ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


ওয়ায-নসীহতে, ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখতেন, যাতে 
17] 





- দাওয়াত ও তাবলীগ তথা প্রচারের ক্ষেত্রে ক্রমধারা অবলম্বন 
করা এবং ধাপে ধাপে অগ্রসর হওয়া; কারণ, মানুষের মন 
অনুশীলনের প্রয়োজন অনুভব করে এবং আস্তে আস্তে অগ্রসর 
হয়; আর তা মু'য়ায ইবন জাবাল রাদিয়াল্লাহু “আনহু বর্ণিত 
হাদিসের বক্তব্যের অনুসরণে, যখন তাঁকে নবী কারীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে প্রেরণ করেছিলেন, 
তখন তিনি তাঁকে উদ্দেশ্য করে বললেন: 

AN ০০৬৮ ০৯ ৩১ dl ৯5 9 4৮ 3 বউ ও ৮৬৪ এ ৮০৯) 
১৯ ৩১ ৭৩912 ৮৮ ও ৩৯৩০ ০ 1০ ০৯০ এ এ০। ৩৮4০9 
৩০ ২৯ ০৯০৭ ৪ ২০০০ ০৮1০ ০০০৩। এ৪। ০৮১) ০) ৮০৮ 

(০০৮9 ৬০৬০৮) 4৮০৬ ৬6 ৯০১৪৬ 
“তুমি তাদেরকে এ কথার সাক্ষ্য দিতে আহ্বান করবে যে, আল্লাহ 
তা'আলা ব্যতীত কোন হক উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল 
সুতরাং তারা যদি এ ব্যাপারে আনুগত্য করে, তবে তাদেরকে অবহিত 
করবে যে, নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাদের উপর দিনে ও রাতে পাঁচ 
ওয়াক্ত সালাত ফরয করেছেন। সুতরাং তারা যদি এ ব্যাপারেও 
আনুগত্য করে, তবে তাদেরকে অবহিত করবে যে, নিশ্চয়ই আল্লাহ 


লোকজন বিরক্ত না হয়ে পড়ে (২৮০৮১ ১৯০৪ ০. 44০ এ৪ একি এ ৩ ৩০০৬ 
1১০৬১ ) ও 4০১), বাব নং- ১১, হাদিস নং- ৬৯; মুসলিম, অধ্যায়: জিহাদ ও এর 
নীতিমালা (এ৷, ১৬১), পরিচ্ছেদ: সহজ পন্থা অবলম্বন ও বিরক্তিকরণ পরিহার 
করার নির্দেশ (3 4:59 5১৫৬ 2১। 3 ০১), বাব নং- ৩, হাদিস নং ৪৬২২ 

172 








তা'আলা তাদের উপর যাকাত ফরয করে দিয়েছেন, যা তাদের ধনীদের 
নিকট থেকে গ্রহণ করা হবে এবং তাদের দরিদ্রদের মাঝে বণ্টন করা 
হবে।” (ইমাম বুখারী ও মুসলিম র. হাদিসখানা বর্ণনা করেন)।৬ 
সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাদের মাঝে 
শরী'আতের বিধান পেশ করার ক্ষেত্রে ক্রমধারা অবলম্বন করার নির্দেশ 
দিয়েছেন; অনরূপভাবে যোগ্যতাসম্পন্ন পুরুষ ও মহিলা দা'ঈগণও 
ক্রমধারা অবলম্বন করবেন; আর এই ক্রমধারার উপর ভিত্তি করে 
দাওয়াতের ক্ষেত্রে প্রথম সারির বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হবে 
এবং প্রথমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে দ্বিতীয় পর্যায়ের 
গুরুত্বপূর্ণ বিষয় এবং এভাবে ক্রমান্বয়ে ...। ৬ 
- আর হিকমত তথা কৌশলের মধ্য থেকে অন্যতম আরও 
একটি দিক হল, কল্যাণকর ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী 
বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা; সুতরাং কল্যাণকর জিনিস 
ব্যাপারটি প্রাধান্য পাবে; আর দু'টি কল্যাণকর বিষয়ের মধ্যে 





% বুখারী, অধ্যায়: যাকাত (3৫9। ৮৬৩), পরিচ্ছেদ: যাকাত আবশ্যক হওয়া প্রসঙ্গে (৬ 
5601 ০১৯১), বাব নং- ১, হাদিস নং- ১৩৩১; মুসলিম, অধ্যায়: ঈমান (৬৮), পরিচ্ছেদ: 
শাহাদাতাঈন ও ইসলামের বিধিবিধানের দিকে আহ্বান করা (85801 এ ৪০3 ০০৩ 
UY), বাব নং- ৯, হাদিস নং- ১৩০। 

% দ্রষ্টব্য: মু‘য়ায ইবন জাবাল রাদিয়াল্লাহু 'আনহু"র হাদিসকে কেন্দ্র করে আমি যে স্বতন্ত্র 
পুস্তিকা লিপিবদ্ধ করেছি; সুতরাং আমি তাতে এর তাৎপর্য সম্পর্কে বিস্তারিত 
আলোচনা করেছি। 











173 














দু'টি বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিষয়ের মধ্যে দ্বন্দের সময় উভয়টির 
মধ্যে যেটি সবচেয়ে বেশি ক্ষতিকারক, তা থেকে দূরে থাকতে 
হবে এবং অনুরূপভাবে । আর যোগ্যতাসম্পন্ন আদর্শ দা'ঈ নারী 
হলেন এমন, যিনি এই পরিমাপক যন্ত্রের সাহায্যে বিষয়গুলো 
ওজন করবেন। 

উত্তম উপদেশ: তার দ্বারা উদ্দেশ্য হল দাওয়াতপ্রাপ্ত ব্যক্তিদের 
নিকট দীওয়াত পেশ করার সময় সুন্দর, কোমল ও 
আন্তরিকতাপূর্ণ কথার অনুসরণ করা; আর দাওয়াত প্রাপ্ত 
ব্যক্তির ব্যক্তিত্ব ও যে মর্যাদাপূর্ণ অবস্থানে সে অবস্থান করছে, 
তার আলোকে বক্তব্য নির্বাচন করা; আর ব্যক্তিকে উৎসাহিত 
ও সাবধান করার ক্ষেত্রে উত্তম উপদেশের মধ্যে দলিল- 
প্রমাণের সংযুক্তিও অন্তর্ভুক্ত হবে। 


আর উত্তম উপদেশের মধ্যে কিচ্ছা-কাহিনীও থাকবে; কেননা 
আল-কুরআন ও সুন্নাহ’র মধ্যে বহুবার কিচ্ছা-কাহিনীর আলোচনার 


পুনারাবৃত্তি হয়েছে; আর সেই কাহিনীগুলো হবে এমন, যেগুলোতে 


উপদেশ ও শিক্ষা থাকবে; তবে শর্ত হল, সেই কাহিনীগুলো বিশুদ্ধ 
হওয়া। কারণ, গল্পকাররা যেসব খারাপ ও নিষেধাজ্ঞায় নিপতিত 
হয়েছে তা কেবল এমন কিচ্ছা-কাহিনীর উপর নির্ভর করার 
কারণেই, যা আল-কুরআন ও সুন্নাহ'র মধ্যে বর্ণিত হয় নি। 

আর উত্তম উপদেশের মধ্যে রয়েছে মানুষকে এমন বক্তব্যের 
মাধ্যমে সম্বোধন করা, যে সম্বোধনটি তারা পছন্দ করে; যেমন 


174 


মহিলা দা“ঈ মানুষের মধ্য থেকে বিশেষ কোন নারীকে বলবে: হে 

অমুকের মা, হে আমার বোন, হে বিশ্বস্ত মুমিন (নারী) ... এব 

সাধারণভাবে মানুষকে বলবে: হে প্রিয় বোনেরা, হে আল্লাহর প্রতি 
বিশ্বাসী নারীরা এবং অনুরূপভাবে ...। 

আর পরিতুষ্টকারী পদ্ধতি ব্যবহার করাও উত্তম উপদেশের 

অন্তর্ভুক্ত; যেমন: কসম বা শপথের মাধ্যমে তাগিদ দেয়া, 

প্রয়োজনের মুহূর্তে কথাকে পুনরাবৃত্তি করা ইত্যাদি। 

7 সর্বোত্তম পদ্ধতিতে বিতর্ক করা: আর বিতর্ক হল পরস্পর 
যুক্তি ও দলিল-প্রমাণের মাধ্যমে লড়াই করা, অথবা 
প্রতিপক্ষকে বাধ্য করার জন্য বক্তৃতা ও কথাবার্তার ক্ষেত্রে 
বিতর্ক করা। 


আর কয়েকটি ক্ষেত্রে বিতর্কের ব্যবহার হতে পারে, তন্মধ্যে 
সা 
সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধকারীর সাথে নি আর এই 
57557551577 
তবে তার সাথে বিতর্ক পরিচালিত হবে ঈমান ভিত্তিক; আর 
সে যদি বুদ্ধিজীবী হয়, তবে তার সাথে বিতর্ক পরিচালিত হবে 
বুদ্ধি ভিত্তিক দলীল-প্রমাণের মাধ্যমে । 
সাধারণ মানুষের সাথে বিতর্ক হবে, এমন কিছু দ্বারা যা তারা 
বুঝতে পারে এবং তাদের সাথে কথা বলার অবস্থাটি এর 





175 


অন্তর্ভূক্ত হবে, যেমন এই কথা বলা: “বক্তা যদি এরূপ বলে, 
তবে এই রকম বলা হবে৷ 
- ছাত্রীদের সাথে বিতর্ক হবে তাদেরকে বিতর্ক, বাদানুবাদ ও 
অনুরূপ বিতর্কমূলক কিছুর পদ্ধতির প্রশক্ষিণদানের জন্য। 
আর এক্ষেত্রে নিম্নলিখিত আদব-কায়দা ও শিষ্টাচারপূর্ণ 
বিষয়গুলোর প্রতি লক্ষ্য করা আবশ্যক: 
৷ দলিল-প্রমাণের সংযুক্ত করা। 
৷ বিতর্ককারী ব্যক্তির উপর কথা অথবা কাজের দ্বারা সীমালংঘন 
না করা। 
7 বক্তব্যকে এমন অর্থে না নিয়ে যাওয়া যা বক্তব্য সমর্থন করে 
না। 
[ মিথ্যা কথা না বলা। 
7 শান্ত থাকা এবং উত্তেজিত না হওয়া। 
৷ সত্যকে মেনে নেয়া। 
7 বিষয়বস্তুর বাইরে না যাওয়া। 
0. ধারণাকে সুন্দর করা। 
৷ তাকওয়া তথা আল্লাহ সচেতনতার প্রতি এমনভাবে লক্ষ্য রাখা 
যে, অচিরেই বান্দাকে তার বক্তব্যের ব্যাপারে হিসাবের 
হবে; আর যদি মন্দ হয়, তবে পরিণতিও মন্দ হবে। 



































176 


পঞ্চম অনুচ্ছেদ: নারীর দাওয়াতী ক্ষেত্রসমূহ থেকে: 
পূর্বে প্রস্তাবিত দাওয়াতী ক্ষেত্রসমূহের কিছু উল্লেখযোগ্য ও প্রসিদ্ধ দিক 
নিম্নে পেশ করা হল: 

১. সরকারী ও বেসরকারী বালিকা বিদ্যালয়সমূহ। 

২. সৎকাজের আদেশ ও অসৎকর্মে নিষেধকারী সংস্থাসমূহ 

৩. নারীদের হিফযুল কুরআন মাদরাসা ও কোর্সসমূহ। 

৪. স্বাস্থ্যবিষয়ক সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহ । 

৫. শর'য়ী নিয়মনীতির আলোকে নারীর জন্য উপযুক্ত 

গণমাধ্যমকে (পঠিত ও শ্রুত) কাজে লাগানো । 

৬. আবাসিক গৃহ। 

৭. মাসজিদ। 

৮. নারী সঙ্ঘ। 

৯. হজের কাফেলা; ইত্যাদি। 
আর এই প্রাণবন্ত প্রস্তাবনাটি অচিরেই সীমিত পয়েন্ট আকারে ও 
সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হবে; তবে তা নির্ধারিত ক্ষেত্রসমূহ, 
প্রত্যেক ক্ষেত্রে কাজের ধরণ-প্রকৃতি এবং সময় ও স্থানের জন্য উপযুক্ত 
বিবেচনা করে উন্নতকরণ ও পুনর্বিন্যাসের দাবী রাখে: 


177 


১. সরকারী ও বেসরকারী বালিকা বিদ্যালয়সমূহ: 
শিক্ষিকার দায়িত্ব ও কর্তব্য প্রসঙ্গে যা আলোচনা হয়েছে, তা সত্তেও 
এমন কিছু সুস্পষ্ট প্রাণবন্ত বিষয়ের উল্লেখ করা যায়, যেগুলো বালিকা 

১. কিছু সিডি/ক্যাসেট অথবা বাছাই করা পুস্তিকা তার 
প্রস্তাবনার ভিত্তিতে সৌজন্য কপি হিসেবে, অথবা কোন একজন 
শিক্ষিকার মাধ্যমে বিতরণ করা। 

২. কিছু সংখ্যক শিক্ষিকাকে বিভিন্ন প্রকার প্রতিযোগিতার 
প্যাকেজ ছেড়ে দেয়ার জন্য উৎসাহিত করা, যেমন: হিফযুল কুরআন, 
অথবা সাংস্কৃতিক প্রতিযোগিতা, অথবা বিভিন্ন প্রকার উপদেশমূলক 
প্রচারপত্র ও বার্ষিকী সংকলনের প্রকাশনা উপলক্ষে রচনা লিখন অথবা 
কিছু সংখ্যক কিতাবের সারাংশ লিখন প্রতিযোগিতা ... ইত্যাদি। 

৩. বিভিন্ন প্রকার জনকল্যাণমুলক মেলার আয়োজন করা এবং 
তার মধ্য দিয়ে কিছু সিডি/ক্যাসেট বা বই-পুস্তক প্রদর্শন করা; আর 
একই সাথে কোন একজন শিক্ষিকা অথবা পরিচালিকার দ্বারা সেমিনার 
বা সিম্পোজিয়ামের ব্যবস্থা করা৷ 

8. কিছু সংখ্যক সক্রিয় শিক্ষিকাকে ছাত্রীদের জন্য বিদ্যালয়ে 
নির্ধারিত মুসাল্লা তথা সালাত আদায় করার জায়গায় নিয়মিত দারস বা 
প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য উৎসাহিত করা। 

৫. মুসাল্লা (সালাতের আদায়ের স্থান) ভিত্তিক সংঘ প্রতিষ্ঠা 
করার জন্য কোন একজন শিক্ষিকাকে উৎসাহিত করা, যাতে বিদ্যালয়ের 
উপদেশ ও দিকনির্দেশনামূলক দিকগুলো প্রাণচঞ্চল করা যায়। 

178 


৬. শিক্ষিকাদের মাঝে যোগাযোগ ও দেখা-সাক্ষাতের ব্যবস্থা 
করা, যাতে বিদ্যালয়ে দাওয়াতী কর্মসূচী পালন করার ব্যাপারে আলোচনা 
করা যায়। 

৭. বিদ্যালয় ও কলেজসমূহে উপকারী সিডি/ক্যাসেট ও 
পুস্তিকাসমূহ বিক্রয়ের জন্য একটা গ্রুপ বা স্টাফ তৈরি করা। 

৮, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিকট থেকে ময়দানে 
প্রশিক্ষণকালীন সময়ের মধ্যে দাওয়াতী প্রেরণা লাভের উদ্দেশ্যে জ্ঞান 
লাভ করা । 

৯. ইসলামী বিভিন্ন সমিতি ও সংস্থার সাথে সমন্বয় সাধন 
করা; যাতে কিছু সংখ্যক প্রদর্শনী মেলা এবং ইসলামী বিশ্বের সমস্যা ও 
ক্ষত-যখম-আঘাতসমূহ সম্পর্কে পরিচিত করে তোলা যায় এবং তাদের 
জন্য অনুদান সংগ্রহের সাথে সাথে তাদের মধ্যে ইসলামী চেতনা 
পুনরুজ্জীবনের ক্ষেত্রে তা থেকে ফায়দা হাসিল করা যায়। 

১০. বেসরকারী মাদরাসাসমূহের পরিচালকদের নিকট আল- 
কুরআন ও আরবি ভাষার সাথে সংশ্লিষ্ট অতিরিক্ত দারস বা পাঠ তৈরির 
জন্য প্রস্তাব দেওয়া, যেমনটি কোনো কোনো মাদরাসায় চালু রয়েছে। 

১১. বিদ্যালয়ের অভ্যন্তরীণ রেডিওর মধ্য থেকে যা উপকারী, 
তার থেকে ফায়দা হাসিল করা; চাই তা সকাল বেলার এসেম্বলীর 
মাধ্যমে হোক, অথবা বিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ক্লাসের 
কর্ম তৎপরতার মাধ্যমেই হোক। 

১২. নেতিবাচক বাহ্যিক দৃশ্য ও শরী'আত বিরোধী কর্মকাণ্ডের 
নজরদারী করা, যা কখনও কখনও ছাত্রীদের মধ্যে পাওয়া যায় এবং 


179 


এই বাহ্যিক দিকগুলো প্রতিকারের জন্য প্রচারপত্র অথবা বুকলেট বা 
পুস্তিকা তৈরি করা। আর এ ব্যাপারে যে বিষয়গুলোতে বেশি গুরুত্ব 
প্রদান করা যায়, তা হল: “টেলিফোনে কথা চালাচালি, অপ্রচলিত বা 
অসামাজিক সম্পর্ক, আত্মতুষ্টি বা গর্ব ও পর্দার ক্ষেত্রে শৈথিল্য” । 

১৩. ছাত্রী ও শিক্ষিকাদেরকে বিভিন্ন বার্ষিক ইসলামী ম্যাগাজিন 
সংগ্রহে রাখার ব্যাপারে উৎসাহিত করা । ----- 

১৪. বার্ষিক ইসলামী বই ও সিডি মেলার আয়োজন করা। 

১৫. বিদ্যালয়ে “প্রতিক্ষার ব্যাগ” ভর্তি করে রাখা, যাতে 
শিক্ষিকা অপেক্ষাকালীন সময়ে ব্যাগ থেকে ফায়দা হাসিল করতে পারে; 
আর শ্রেণীর ছাত্রীদের সংখ্যা অনুপাতে ব্যাগের ভিতরে পুস্তিকা (গল্প বা 
উপন্যাস জাতীয়) এবং প্রতিযোগিতার বই-পুস্তকের মধ্য থেকে 
প্রতিযোগিতামূলক বইসমূহ থাকবে। আর শিক্ষিকা ছাত্রীদেরকে 
পুস্তিকাসমূহ পাঠ করার দায়িত্ব অর্পণ করবেন, অথবা তিনি 
প্রতিযোগিতার বই-পুত্তকের মধ্যে সময়ে সময়ে পস্তিকাসমূহে পরিবর্তন 
করে আগ্রহ সৃষ্টিসহকারে তাদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করবেন। 

১৬. কার্য পরিকল্পনার দলীল বা রেকর্ড লিখিত আকারে 
সংরক্ষণে রাখা, যা এমন কিছু বিনোদনমূলক বিষয়কে অন্তর্ভুক্ত করবে, 
যার মধ্য থেকে স্বাধীন কর্মকাণ্ডের ক্লাসে সহজেই উপকৃত হওয়া যায় 
অথবা এই ক্লাসে দাওয়াতদানে প্রসিদ্ধ কোন মহিলা 
দাওয়াতদানকারিনীকে বিদ্যালয়ে আহ্বান করার ব্যাপারে সমন্বয় সাধন 
করা। 


180 


১৭. শিক্ষিকাদের কক্ষসমূহকে উপযুক্ত কিছু ম্যাগাজিন বা 
সাময়িকী দ্বারা সমৃদ্ধশালী করা। --- তার সাথে বিভিন্ন উপলক্ষে 
প্রকাশিত ছোট ছোট পুস্তিকাসমূহও থাকতে পারে। 


২. সৎকাজের আদেশ ও অসৎকর্মে নিষেধ করা: 
নারীকে সঠিক দিক-নির্দেশনা প্রদান এবং তার সাথে সংশ্লিষ্ট অশ্লিলতা 
থেকে মুক্তির আন্দোলনে সৎকাজের আদেশ ও অসৎকর্মে নিষেধ করার 
বড় ধরণের ভূমিকা রয়েছে; তন্মধ্যে কিছু দিক হল: 

(ক) মুসলিম নারীকে এমন দিক-নির্দেশনা প্রদান করা, যা 
তাকে তার ধর্মীয় ব্যাপারে উপকৃত করবে এবং তাকে এমন মতামত বা 
পরমর্শ দেয়া, যা তাকে তার পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে উপকৃত 
করবে। 

(খ) বাইরের দেশে ভ্রমণ করা এবং তা থেকে যে বিশৃঙ্খলার 
সৃষ্টি হয়, তার ভয়াবহ বর্ণনা পেশ করা। 

(গ) অভিভাবকগণকে উৎসাহ দেয়া, যাতে তারা তাদের স্ত্রী ও 
কন্যাদেরকে মাহরাম ব্যতীত সফর করতে না দেয়। 

(ঘ) কিছু গণমাধ্যম ও মিডিয়ার ভয়াবহ দিক বর্ণনা করা; 
যেমন: ডিশ-এন্টিনা, ভিডিও, টেলিভিশন এবং কুরুচিপূর্ণ ম্যাগাজিন। 

(ও) যেসব স্থানে নারীদের একত্রিত হওয়ার মধ্যে অশ্লিলতা ও 
বেহায়াপনার মত কাজ হয়, সেসব স্থানের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে 
অবহিত করা (বিদ্যালয়, বাজার বা মেলা, বাগান বা পার্ক এবং বিনোদন 
কেন্দ্ৰসমূহ) ৷ 


181 


(চ) ক্লিনিক ও হাসপাতালসমূহের মধ্যে যেসব শরী'আত 
বিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়, সে সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত 
করা। 


৩. নারীদের হিফযুল কুরআন মাদরাসা ও মক্তবসমূহ: 
এই বরকতময় দেশ ও অন্যান্য দেশের বিভিন্ন অঞ্চলে হিফযুল কুরআন 
বা তাহফিযুল কুরআন মাদরাসা ও মক্তব ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন 
বয়স ও শিক্ষা-সাংস্কৃতির দিক থেকে বিভিন্ন স্তরের নারীদের অনেকে 
সেসব মাদরাসা ও মক্তবে আসা-যাওয়া করে থাকে। সেখানকার 
দাওয়াতী ক্ষেত্রের বা দাওয়াতকে সহযোগিতার কথা নিম্ললিখিতরূপে 
উল্লেখ করা যেতে পারে: 

জন্য কল্যাণকামীদেরকে উৎসাহিত করা এবং আরও উৎসাহিত করা 
এসব আসরের সাহায্যার্থে ওয়াকফকারী ব্যক্তি খুঁজে বের করতে কাজ 
করা। 

২. এসব মাদরাসার তত্ত্বাবধায়ক কমিটিতে অংশগ্রহণ করা 
অথবা তার পরিচালনায় অংশগ্রহণ করা, অথবা তার কোন কোন 
মাদরাসার কোন কোন আসরের তত্ত্বাবধান করা। 

৩. হিফযুল কুরআন বা তাহফিযুল কুরআন মক্তবসমূহের জন্য 
সিলেবাস বা পাঠপরিকল্পনা তৈরি করা এবং আসরগুলো চালানোর জন্য 
পরিকল্পনা তৈরি করা। 


182 


৪. মহল্লার এসব মাদরাসার মধ্যে সমন্বয় সাধন ও সেতু 
বন্ধনের কাজ করা । 

৫. প্রত্যেক এলাকায় বিভিন্ন বক্তৃতা ও শিক্ষাদানে ছাত্রীদের 
সাথে অংশগ্রহণ করা এবং উপযুক্ত দিক-নির্দেশনা প্রদানকারিনীদের 
কারও কারও কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানে উপকৃত হওয়া। 

৬. পরিবার ও বোনদেরকে শিক্ষাদানের কাজে উদ্বুদ্ধ করা 
এবং হিফযুল কুরআন বা তাহফিযুল কুরআন মাদরাসাসমূহে সক্রিয় 
অংশগ্রহণ করা। 

৭. শর'য়ী নিয়মকানুন প্রাণবন্তকরণমূলক কোর্সের আয়োজন 
করা এবং এসব মাদরাসার শিক্ষিকা ও প্রশাসনিক মহিলা কর্মকর্তা ও 
কর্মচারীদেরকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা। 

৮. নারী দা'ঈ তৈরির উদ্দেশ্যে দাওয়াতী কাজের প্রশিক্ষণ 
কোর্স চালু করা। 


8. তথ্য ও প্রচার মাধ্যমের (পঠিত ও শ্রুত) ব্যবহার করা: 
উপযুক্ত কাজ হল, পাঠযোগ্য তথ্য ও প্রচার মাধ্যমে নিম্নলিখিত 
বিষয়গুলো পেশ করা: 

১. স্বামী-স্ত্রী ও সামাজিক সমস্যাসূহের মত প্রধান 
সমস্যাগুলো পেশ করা, যা ছোট-খাট সমস্যাগুলোর মৌল বলে 
বিবেচিত। 


183 


২. কিছু কিছু বিষয়ের মৌলিকত্ব প্রতিষ্ঠিত করা, যে 
ব্যাপারগুলো শরী'আত অকাট্যভাবে নির্ধারণ করে দিয়েছে; যেমন: নারীর 
বাইরে বের হওয়া এবং তার কাজ করার বিষয়টি। 

৩. এই উপস্থাপন করাটা অব্যাহতভাবে করে যেতে হবে এবং 
মৌলিকভাবে হতে হবে, কোনক্রমেই যেন তা বিপরীত প্রতিক্রিয়া 
হিসেবে উপস্থাপিত না হয়। 

৪. আরব রাষ্ট্রে নারীমুক্তি আন্দোলনের ফলাফলসমূহ ও তার 
নেতিবাচক প্রভাবসমূহ প্রকাশ করা। 

৫. শরী'আতের বিধানসমূহ ও সামাজিক প্রথার মধ্যে পার্থক্য 
তুলে ধরা। 

৬. এই দেশের প্রতিষ্ঠার সময়, তার মাঝখানে ও তার পরে 
পবিভ্রা নারীদের ইতিবাচক ভূমিকা প্রকাশ করা; যেমন: ইমাম মুহাম্মদ 
ইবন সা'উদকে ইমাম মুহাম্মদ ইবন আবদিল ওহাব র. এর 
সহযোগিতার প্রতি উৎসাহদান করার ক্ষেত্রে ইমাম মুহাম্মদ ইবন 
সা'উদের স্ত্রীর ভূমিকা। 


৫. স্বাস্থ্যবিষয়ক সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহ: 
স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানসমূহকে নারীর কর্মক্ষেত্র হিসেবে গণ্য করা হয়; 
আর সেখানে নারীর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করাই রক্ষণশীল 
মুসলিম সমাজের আশা-আকাঙ্খা বা চাহিদা। সেখানে যে সকল 
দাওয়াতী কাজ করা সম্ভব তা হচ্ছে: 


184 


১. বড় হাসপাতালগুলোতে দিক-নির্দেশনা ও পথপ্রদর্শনের 
জন্য অফিস উদ্ভাবনের ব্যাপারে কাজ করা, যাতে সে অফিস মহিলা 
রোগী, দর্শনার্থী এবং তাদের সঙ্গী-সাথীর সেবা দিতে পারে; আর 
তাৎক্ষণিকভাবে কোন কোন হাসপাতালে প্রতিষ্ঠিত সামাজিক 
সেবাকেন্দ্রপ্লো থেকে এ ক্ষেত্রে সহযোগিতা নেয়া যেতে পারে। 

২. হাসপাতালের লাইব্রেরির জন্য জ্ঞানধর্মী পুস্তকাদি ও 
রেফারেস বইয়ের সমষ্টি সরবরাহ করার কাজের সাথে সাথে ক্লিনিক ও 
হাসপাতালসমূহকে পুত্তকাদি ও সংশ্লিষ্ট উপকারী স্টিকারাদি দ্বারা 
সমৃদ্ধশালী করা। 

৩. তথ্য ও প্রচার মাধ্যমে সময়ে সময়ে হাসপাতালের সাথে 
সংশ্লিষ্ট এবং এই কেন্দ্রীক যেসব লেখার প্রচার ও প্রকাশ হয় তা 
অনুসরণ করা এবং এ ব্যাপারে লেখালেখি করা। 


৬. আবাসিক গৃহ: 

প্রভাবের দিক দিয়ে তা হল শ্রেষ্ঠ ময়দান ও মাধ্যম; আর অবাক হওয়ার 
কিছু নেই যে, আল্লাহ তা'আলা স্বামী ও স্ত্রীর প্রত্যেককেই তার ঘরের 
দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন; আর অচিরেই আল্লাহ স্বামীকে তার 
পরিবার-পরিজন ও তার স্ত্রীর রক্ষণাবেক্ষণের ব্যাপারে এবং স্ত্রীকে তার 
পরিবার-পরিজন ও তার স্বামীর রক্ষণাবেক্ষণের ব্যাপারে জিজ্ঞেস 
পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। অপরাপর 
মাধ্যমসমূহের মধ্য দিয়ে দাওয়াতী কাজের ক্ষেত্রে দায়িত্বশীলদের পক্ষ 
থেকে দায়িত্ব পালন যতই কম হবে ততই তা পিতা-মাতার দায়িত্ব ও 

185 


কর্তব্যের মধ্যে অতিরিক্ত মাত্রা যোগ করবে। আর দায়িত্বের একটা 
বিরাট অংশ হল মায়ের । যেসব দায়িত্বের মধ্যে নারী পুরুষের অংশীদার 
তার পরিমাণ অনেক; তন্মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হল: ঈমানী প্রশিক্ষণ, 
জ্ঞানগত, চারিত্রিক, শারীরিক, আত্মিক, সামাজিক, লিঙ্গগত, সৎকর্মের 
আদেশ করা, অসৎকর্মে নিষেধ করা এবং আল্লাহ তা'আলার দিকে 
দাওয়াত তথা আহ্বান করার দায়িত্ব। 


আর গৃহের ব্যাপারটি অন্যান্য উপায়-উপকরণ বা মাধ্যমসমূহ থেকে 
আলাদা; কারণ পরিবারের সকল সদস্য দীর্ঘ সময় ধরে একত্রে বসবাস 
করে থাকে; আর তাদের মধ্যে আত্মিক ও সামাজিক মিল বা সমন্বয় 
থাকে, ফলে সেখানে সহজেই উত্তম আদর্শ পেশ করা সম্ভব। তাছাড়া 
সেখানে রয়েছে পরোক্ষ দিক-নির্দেশনা দেয়ার মাধ্যমে প্রভাবিত করার, 
সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবর্ণ সুযোগ । আরও রয়েছে সকল প্রকার 
সুযোগ ও অবস্থার স্যাবহার। আর সাধারণ মানুষের চক্ষুর অন্তরালে 
দিক-নির্দেশনা প্রদান ও শাস্তি দ্বারা প্রভাবিত করার মত ব্যবস্থা। ৬ 


৭. সমাজ: 

আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অভাবীদের প্রতি ইহসান তথা অনুগ্রহ করা 
এবং তাদেরকে দাওয়াত ও নির্দেশনা দেয়ার মধ্য দিয়ে একটি জাতির 
প্রতিটি সদস্যের মধ্যে একটি চমৎকার বন্ধন ও তাদের মধ্যে একটি 
শরীরের মত সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়; অনুরূপভাবে কতগুলো 





% এই প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা পূর্বে অতিবাহিত হয়েছে। 
186 


দাওয়াতী প্রকল্প গ্রহণের মাধ্যমে তা আরও শক্তিশালী হয়ে থাকে, 
যেমন: 

- পারিবারিক পরামর্শ আদান-প্রদান কেন্দ্র। 

- পরস্পর সম্পর্ক সংস্কার কেন্দ্র। 

- কারাগারে বন্দীদের পরিবারের তত্ত্বাবধান করা। 

- বিয়ের উপযুক্ত পাত্রদের জন্য কোর্সের আয়োজন করা। 


৮. মাসজিদ: 
যখন নারীর জন্য তার অভিভাবকের অনুমতিক্রমে মাসজিদে উপস্থিত 
হওয়া বৈধ - আর তার অভিভাবকের জন্য তাকে বারণ করা উচিত হবে 
না, যখন সে তার নিকট অনুমতি প্রার্থনা করে_ তখন মাসজিদে যে 
বক্তব্য পেশ করা হয়, তা থেকে এবং অপর কোনো আদর্শ সৎকর্মশীলা 
নারী থেকে ফায়দা হাসিল করা সম্ভব। কারণ, সাধারণত: মানুষের মধ্য 
থেকে বাছাই করা ভালো লোকরাই মাসজিদে যাওয়া-আসা করে থাকে। 
আর এ মাসজিদই হচ্ছে তাহফিযুল কুরআন এবং উপকারী শর'য়ী জ্ঞান 
শিক্ষা ইত্যাদির আসর থেকে নারীদেরকে প্রাণবন্তকরণের জন্য যথাযথ 
স্থান; আর সেই প্রাণবন্তকরণের বিষয়গুলো থেকে প্রস্তাবিত কিছু দিক 
হচ্ছে: 

১. মাসজিদে নারীদের জন্য বিশেষ আলোচনার ব্যবস্থা করা, 
যাতে নারীদের বিরাট একটা সংখ্যা তাতে সহজে উপস্থিত হওয়ার 


সুযোগ পায়। 


187 


২. মহিলা দা'ঈদেরকে আমন্ত্রণ জানানো, যাতে তারা রমযান 
মাসে তারাবীর সালাতের পর নারী মুসল্লীদের (নামাধীদের) মাঝে 
আলোচনা পেশ করতে পারেন। 

৩. খতীবগণ জুম'আ ও অন্যান্য আলোচনার মধ্যে এমন কিছু 
বিষয়কে নিয়ে আসবেন, যেগুলো নারী, পরিবার, আদব-কায়দার 
প্রশিক্ষণ ... ইত্যাদির সাথে নির্দিষ্ট। 

৪. রমযান মাসে, গ্রীষ্মকালে ও বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে 
পারিবারিক প্রতিযোগিতার আয়োজন করা। 

৫. মাসজিদের প্রশিক্ষণ ও দাওয়াতী ভূমিকা ক্রিয়াশীল করা। 


৯. নারী সঙ্ঘ: 
কিছু দরিদ্র পরিবার ও কারাবন্দী পরিবারকে সাথে নিয়ে এই ধরনের 
সঙ্ঘ বা সমিতির জন্য কিছু কিছু কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা যায়; 
তবে তা ব্যক্তি ও বস্তুর সম্ভাব্যতার উপর ভিত্তি করে সীমিত আকারে 
হবে; সুতরাং উল্লেখিত ক্ষেত্রসমূহ ও অন্যান্য ক্ষেত্রে এসব সঙ্ঘ বা 
সমিতি প্রাণবন্ত হয়ে উঠার সম্ভাবনা রাখে। 
১০. হজের সফর: 
হজের সফরে নারী বিভাগে দাওয়াতী কর্মসূচী গ্রহণ করা; আর এখানে 
প্রস্তাবিত বিষয়গুলো হল: 

১. অভিজ্ঞ নারী দা'ঈদেরকে এই অভিযানে অংশগ্রহণ করার 
জন্য উৎসাহিত করা, যাতে তারা হজের শর'য়ী বিধানসমূহ বর্ণনা করে 


188 


দিতে পারেন এবং নারীদেরকে এমন নির্দেশনা দিতে পারেন, যা 
তাদেরকে উপকৃত করবে। 

২. নারীর জন্য বিভিন্ন প্রকারের দাওয়াতী ও 
দিকনির্দেশনামূলক কর্মসূচী প্রস্তুত করা; যেমন: নারীর জন্য উপযোগী 
প্রতিযোগিতার ব্যবস্থা করা, হান্কা কথোপকথন, সিডি, পুস্তিকা ও বিভিন্ন 
সংকলনসমূহ প্রস্তুত করা; তারপর তা অন্যান্য কাফেলায় 
অংশগ্রহণকারীদের মাঝে বন্টন করা এবং তাদের মাঝেও তা কার্যকর 
করতে উৎসাহ প্রদান করা। 


189 


ষষ্ঠ অনুচ্ছেদ: দাওয়াত ও প্রশিক্ষণের বিষয়সমূহ: 
কোন সন্দেহ নেই যে, গোটা দীনই দাওয়াতের বিষয়, যার দিকে 
আহ্বান করা হয় এবং যার সম্পর্কে আলোচনা করা হয়; কিন্তু এখানে 
আমি নারী দা'ঈর জন্য এমন কিছু বিষয়ের প্রতি ইঙ্গিত করবো, যা 
সম্ভবত তার জন্য দাওয়াতের অনেকগুলো দ্বার উন্মোচিত করে দেবে, 
যাতে সে সেগুলোর মধ্য দিয়ে দাওয়াতী কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ 
করতে সক্ষম হয়। আমরা এগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করতে 
পারি: 
প্রথম প্রকার: মূলভিত্তিগত বা বুনিয়াদী বিষয়সমূহ: তার অন্তর্ভুক্ত 
বিষয়সমূহ হল: 
7 আকিদা বা বিশ্বসগত বিষয়সমূহ: তন্মধ্যে উল্লেখযোগ্য 
দিকগুলো হল: 
ঈমানের রুকন বা স্তম্ভসমূহ এবং সেগুলোর সাথে সংশ্লিষ্ট 
অধ্যায় ও মাসআলাসমূহ। 
জগত, জীবন ও মানুষ নিয়ে মুসলিম ব্যক্তির ইন্সিত চিন্তা ও 
ধারণা। 
- ঈমান ও তাওহীদ তথা একত্ববাদের বিপরীত, যেমন: আল্লাহর 
সাথে শরীক করা, নিফাক, দ্বীন নিয়ে ঠাট্টাবিদ্ধপ, জাদু 
ইত্যাদি । 





190 


- ঈমান ও তাওহীদের চাহিদাসমূহ, যেমন: মহব্বত তথা 
ভালবাসা, আশা-আকভ্খা, ভয়ভীতি, ধৈর্য, ইখলাস বা 
একনিষ্ঠতা, বন্ধুত্ব, সদ্ব্যবহার ইত্যাদি। 

ইবাদতের বিষয়সমূহ: 

যেমন: পবিত্রতা ও তার সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ; সালাত ও তার সাথে 
সংশ্লিষ্ট বিষয়সমূহ; যাকাত, সাওম, হাজ্জ ও “উমরা; ফেরয সালাতের 
সাথে সংশ্লিষ্ট) সুন্নাত সালাতসমূহ ও বিতরের সালাত; আর সকল 
ইবাদতের মধ্যে সকল প্রকার নফল ইবাদতসমূহ; অনুরূপভাবে 
পবিত্রতার বিধান ও তার সাথে আবশ্যকীয় বিষয়সমূহ ৷ 

পারিবারিক বিষয়সমূহ: 

আর তার সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ হল যেমন: ভাল পরিবার গঠনের 
জন্য কাজকর্মসমূহ; মাতার অধিকারসমূহ; পিতার অধিকারসমূহ; 
সন্তানদের অধিকারসমূহ; স্বামী-স্ত্রীর অধিকারসমূহ; খাদেম বা কাজের 
লোকের অধিকারসমূহ; পরিবার গঠনের জন্য কাজকর্মসমূহ এবং স্বামী- 
স্ত্রীর মধ্যকার আচার-আচরণ । 
আচার-আচরণ ও চারিত্রিক বিষয়সমূহ: 

যেমন: সুন্দর লেনদেন ও আচার-ব্যবহার; উত্তম চরিত্র; অনুগ্রহ ও 
অনুকম্পা; উদারতা ও দানশীলতা; সততা ও সত্যবাদিতা; বিশ্বস্ততা; 
হাসিমুখে থাকা; ঘরের আদব-কায়দা; কথাবার্তা ও মজলিসের আদব- 
কায়দা; খাওয়ার আদব-কায়দা; ঘুমানোর আদব-কায়দা; চারিত্রিক 
বিষয়সমূহের মধ্যে আরও মুসলিম ব্যক্তির অধিকারসমূহ; প্রতিবেশীর 


191 






































অধিকারসমূহ; অমুসলিমদের অধিকারসমূহ এবং রাস্তার অধিকার বা 
হকসমূহ। 

দাওয়াতের পদ্ধতিগত বিষয়সমূহ: 

তন্মধ্যে অন্যতম হল: দাওয়াতের হুকুম বা বিধান, তার আবশ্যকীয় 
পদ্ধতিসমূহ, তার গুরুত্ব; স্বাস্থ্যকর দাওয়াতের দিকসমূহ ও অস্বাস্থ্যকর 
দাওয়াতি দিকসমূহ; ইলম (জ্ঞান) ও তার গুরুত্ব; ছাত্রীর আদব-কায়দা 
বা শিষ্টাচারিতা; ছাত্রীদের সঠিক সিলেবাস; মহিলা দা'ঈদের কিছু কিছু 
রোগ এবং মহিলা দা'ঈদের দৃঢ়তা ও স্থায়িত্বের কার্য ব্রমসমূহ। 
দ্বিতীয় প্রকার: নারীর সাথে নির্দিষ্ট বিষয়সমূহ: 

যেমন: তার সালাত ও বক্তৃতার অনুষ্ঠানে উপস্থিত হওয়া; নারী ও 
নারীদের অনুষ্ঠানসমূহ; নারী ও বাজারসমূহ; নারী ও বিনোদন 
কন্দ্রেসমূহ; পর্দা; নারী ও শরীরচর্চা; নারী কর্তৃক তার বাচ্চাদের 
লালনপালন ও প্রশিক্ষণ; নারী কেন্দ্রীক ইসলামের শত্রুদের ষড়যন্ত্র 
প্রাচ্যে ও পাশ্চাত্যে নারী; সংস্কারমূলক কাজে নারীর ভূমিকা এবং এই 
ক্ষেত্রে তার আদব-কায়দা ও বিধিবিধানসমূহ; সাংস্কৃতিক ময়দানে নারীর 
অংশগ্রহণ; নারীর নিজের জন্য জ্ঞানগত ও দাওয়াতী ভিত তৈরি করা; 
নারীর দৃঢ়তা ও স্থায়িত্ব এবং দীনের উপর অটল থাকার কার্যক্রমসমূহ 
ইত্যাদি। 


তৃতীয় প্রকার: জুটিপূর্ণ উপলবিগত বিষয়সমূহ: 














192 


ইসলামী চিন্তা ও পরিকল্পনার ঘাটতি; দীনের বিধিবিধানের ব্যাপারে 
মুসলিম নারীর অজ্ঞতা; দায়িত্ব ও কর্তব্যে পালনে দুর্বলতা, এই দুর্বল 
কর্মকাণ্ডসমূহ ও তার প্রতিকার; শয়তান ও তার ষড়যন্ত্রসমূহ; নারী 
ঘরের বাইরে বের হওয়া ও তার কর্মকাণ্ডের ব্যাপারে ক্রুটিপূর্ণ বুঝ বা 
উপলব্ধি; চিন্তাভাবনা ও নৈতিকতার যুদ্ধ; নারীর উপর দুশ্চরিত্রবানদের 
হামলা । 


চতুর্থ প্রকার: বিশেষ শিক্ষা সংক্রান্ত বিষয়সমূহ: 

আর এটা শুধু ছাত্রীদের জন্য নির্দিষ্ট, যেমন: তাফসীর অথবা সে বিষয়ে 
বিশেষ কোর্স, অথবা হাদিস ও উসূলুল হাদিস, অথবা ফিকহ, অথবা 
(সহীহ) আকিদা ও বিপরীত আকিদা, অথবা এসব বিষয়ের 
মূলনীতিমালার ক্ষেত্রে একটি বিশেষ পাঠপরিকল্পনা তৈরি করা; আর 
অনুরূপভাবে সীরাত, ইলমে নাহু (আরবি ব্যাকরণ সংক্রান্ত), সাহিত্য, 
ইতিহাস, অথবা সাধারণ সংস্কৃতি ইত্যাদির ক্ষেত্রেও একটি বিশেষ 
পাঠপরিকল্পনা তৈরি করা। আর পরিশেষে আমি বলব: নিশ্চয়ই একজন 
মুসলিম মহিলা বিচক্ষণ দা'ঈর কর্তব্য হল, সে এমন একটি কর্মসূচী 
বাছাই করবে, যা এসব বিষয় ও অন্যান্য বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ 
হবে এবং অনুরূপভাবে তাদের জন্য সামঞ্জস্যপূর্ণ হবে সে যাদের সাথে 
এই ব্যাপারে কথা বলবে; আর এগুলো শুধু কয়েকটি উদাহরণ মাত্র; 
নতুবা বিষয়টি অনেক ব্যাপক ও বড় হয়ে যেত। 


193 


সপ্তম অনুচ্ছেদ: দায়িত্ব পালনের সহযোগী উপায়- 
উপকরণ: 

আর আমরা এই নগণ্য আলোচনাটির প্রায় শেষ পর্যায়ে এসে উপনীত 
হয়েছি, এখন আমি সামগ্রিকভাবে এমন উপায়-উপকরণ বা উপাদানের 
উল্লেখ করব, যা একজন মহিলা দাঈকে যথাযথভাবে শরয়ী নির্দেশনার 
ভিত্তিতেই তার দায়িত্ব ও কর্তব্য পালনে সহযোগিতা করবে; যেমন: 


আমল বা কর্মকাণ্ডের ইখলাস তথা একনিষ্ঠতাকে আল্লাহ 
সুবহানাহু ওয়া তা'আলার জন্য নির্দিষ্ট করা এবং এই ইখলাস 
তথা একনিষ্ঠতাকে সংস্কার করা; আর এর উপর প্রতিষ্ঠিত 
রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার নিকট প্রার্থনা 
করা; কারণ, তা হল প্রত্যেক সফলতার মূল এবং প্রত্যেক 
কামিয়াবীর পরিচালক; আর তা হল সকল আমল বা 
কর্মকাণ্ডের নির্ভেজাল উৎস এবং আল্লাহ তা'আলার নিকট 
গ্রহণযোগ্য হওয়ার মুলভিত্তি আর এই ব্যাপারে কিছু বর্ণনা 
পূর্বে অতিবাহিত হয়েছে। 

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার নিকট নিয়মিত দো'আ বা 
প্রার্থনা করা, যাতে তিনি এই নারীকে তার এ পথে টিকে 
থাকার তাওফীক দান করেন, যে পথের পথিক সে হয়েছে 
এবং আরও তাওফীক দান করেন, যাতে সে তার নিজের, 
তার ঘরের, তার সমাজের ও তার জাতির সাথে সম্পৃক্ত তার 


194 


দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে পারে; আর সে 
এই দো'আ বা প্রার্থনা করার ব্যাপারে কখনও গাফেল হবে না; 
বরং সে এ ব্যাপারে বারবার দো'আ করতে থাকবে; কারণ, 
যখনই কোন বান্দা তার প্রতিপালকের নিকট এভাবে দো'আ 
করে তখনই তা প্রাপ্ত হওয়া ও কবুল হওয়ার বেশি উপযোগী। 
আর এই অধ্যায়ে কুরআন ও হাদিসের এমন অনেক বক্তব্য 
রয়েছে, যা গণনার বাইরে ৷" 

- ইবাদতগত এমন কিছু কর্মসূচী গ্রহণ করা, যার মাধ্যমে আল্লাহ 
সুবহানাহু ওয়া তা'আলার সাথে সম্পর্ক শক্তিশালী হবে; যেমন: 
সে তার জন্য মুস্তাহাব তথা নফল সালাতের একটা অংশ 
বরাদ্ধ করবে; অনুরূপভাবে সাওম, দান-সাদকা, কুরআন 
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইত্যাদি; সুতরাং এটা মহান 
সঞ্চয়, যা একজন বিজ্ঞ মহিলা দা'ঈ তার এই জীবন চলার 
পথের পাথেয় হিসেবে বহন করবে। 

- তার এমন আকাঙ্খা থাকা যে, তার নির্ভেজাল আমলসমূহ 
থেকে এমন কিছু আমল থাকবে, যার ব্যাপারে এক আল্লাহ 
ব্যতীত অপর কেউ অবগত নয়, যদিও সে নিকটবর্তার চেয়েও 
আরও নিকটবর্তী হউক, যেমন: স্বামী, অথবা পিতা-মাতা, 
অথবা সন্তান, অথবা অনুরূপ অন্য কেউ, যাতে তা ইখলাস 








€ দ্রষ্টব্য: আমার তাহকীক করা হাফেয আবদুল গনী আল-মাকদেসী"র লিখিত গ্রন্থ, 
“আত-তারগীব ফীদ দো'আ’। তা ইনশাআল্লাহ যথেষ্ট হবে। 
195 





তথা একনিষ্ঠতার ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রমাণ, অন্তরের নির্মলতার জন্য 
শ্রেষ্ঠ দলিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সাথে 
সম্পর্কের ব্যাপারে সবচেয়ে শক্তিশালী প্রমাণ হতে পারে। 
তার নিজের আত্মিক উন্নতি ও অগ্রগতির ব্যাপারে সদা 
সচেতন থাকা; সুতরাং সে এমন কোন একটা নির্দিষ্ট সীমায় 
দাঁড়িয়ে থেকে মনে করবে না যে সে কামিল বা পূর্ণতা লাভ 
করেছে; আর এটা হল শয়তান অনুপ্রবেশের প্রশস্ত দরজা, 
ফলে সে তার আমলসমূহ বিনষ্ট করবে এবং তার হৃদয়কে 
রোগগ্রস্থ করে দেবে। 

কাজ ও সময়কে ভাগ করে একটি কার্যকরী কর্মসূচী বা রুটিন 
তৈরি করা এবং তার যথাযথ অনুসরণ করা; যদিও তা 
পুরাপুরিভাবে শৃঙ্খলা ও নিয়মের মধ্যে আবদ্ধ করা যাবে না; 
কিন্তু পুরাপুরিভাবে আয়ত্ব করা না গেলেও, পুরাপুরি পরিত্যক্ত 
হবে না; আর অল্প অল্প করেই অধিক হয়; যেমন: ফযরের 
পরে কিছু সময় কুরআন অধ্যয়ন ও যিকির-আযকারের জন্য 
নির্দিষ্ট করা; আর দুপর বেলায় যদি সে কাজ করে, তবে সে 
সময়টি তার কাজের জন্য বরাদ্ধ করা এবং সে সময়ে সে তার 
দায়িত্ব ও কর্তব্য পালন করবে; আর যদি এ সময়ে সে কাজ 
না করে, তবে সে এ সময়টিকে তার ঘর-গৃহস্থালির কাজ ও 
বিভিন্ন বিষয়ে অধ্যয়নের জন্য নির্দিষ্ট করবে; আর যোহরের 
পর: হালকা কর্মকাণ্ডের জন্য, যেমন: কিছুটা বিশ্রাম নেয়ার 


সাথে সাথে প্রবন্ধ লেখা, অথবা পিতা-মাতা ও সন্তানের সাথে 
196 


আলাপ করা এবং অনুরূপ অন্য কিছু একটা করা। আর 
আসরের পর: অধ্যয়নকৃত বিষয় পুনরায় দেখা, আলোচনা 
প্রস্তুত করা, গবেষণা ও গভীরভাবে অধ্যয়ন করা। আর 
মাগরিবের পর: এই সময়টি বরাদ্ধ হবে কিছু কার্যক্রম 
বাস্তবায়নের জন্য, যেমন: বক্তৃতা বা আলোচনা পেশ করা, 
অথবা সন্তানদের সাথে সম্মিলন করা এবং তাদের সাথে কিছু 
কর্মসূচী বাস্তবায়ন করা, অথবা তাদের পাঠ পর্যালোচনা করা। 
আর এশার পর: বাকি কাজগুলো সেরে নেওয়া এবং 
ঘুমানোর প্রস্তুতি নেওয়া ... ইত্যাদি; আর সবকিছুই তার হিসাব 
অনুযায়ী হবে; হবে তার সময়, স্থান ও মেজায অনুযায়ী 
এমন সতকর্মশীল নারীদের সাথে উঠাবসা করা, যারা তাকে 
স্মরণ করিয়ে দেবে, যখন সে ভুলে যাবে, তাকে শিক্ষা দেবে, 
সে যা জানবে না এবং স্মরণ হওয়া বিষয়ে তারা তাকে 
সহযোগিতা করবে; সুতরাং সে তাদের নিকট থেকে শুধু ভাল 
কথাই শুনবে, অথবা প্রসিদ্ধ সৎকর্মশীল নারীর ব্যাপারে শুনবে, 
অথবা উপকারী গল্প শুনবে, অথবা উপকারী ইলম তথা 
জ্ঞানের কথা শুনবে; সুতরাং ভাল বন্ধুর একটা ভাল প্রভাব 
রয়েছে। 

সময়ে সময়ে নিজকে নিজে তথা আত্মসমালোচনা করা, চাই 
তা সাপ্তাহিক হউক, অথবা মাসিক, অথবা বার্ষিক হউক। 
তার নারীগৃহে যোগদান করা, অথবা ভালো দিক- 
নির্দেশনাসম্পন্না নারীদের সাথে মিলিত হওয়া; কারণ, 

197 


পরস্পরিক সহযোগিতা প্রেরণা ও উৎসাহ যোগায় এবং 
ফল ও উৎকৃষ্ট লাভ বয়ে আনার ক্ষেত্রে সহযোগী । আর তার 
কর্মকাণ্ড সব সময় এককভাবে হবে না, এমন হলে সে বিরক্ত 
ও ক্লান্ত হয়ে পড়বে; কিন্তু পারস্পরিক সহযোগিতার দ্বারা 
মানুষ আল্লাহর অনুমোদনক্রমে কল্যাণজনক অবস্থায় পৌঁছাতে 
পারে। 

নারী তার সর্বশক্তি ও অনুদান বিনিয়োগ করবে দাওয়াতের 
ক্ষেত্রে; অতঃপর সে লক্ষ্য করবে তার শক্তি-সামর্থ্য ও 
বিষয়ভিত্তিক দক্ষতার দিকে, অতঃপর সে উভয়টিকে নিয়ে 
নিকটতম ও দূরতম সমাজে তার দাওয়াতী তৎপরতা চালু 
করবে। উদাহরণস্বরূপ: বিভিন্ন শ্রেণির লেখালেখি, বক্তৃতা 
বিদ্যালয় পরিচালনা, দাওয়াতী কর্মসূচী বাস্তবায়ন করা, 
নারীদেরকে প্রাণবন্তকরণের ব্যবস্থা করা ... ইত্যাদি৷ 


198 


পদ্ধতি: 


নারীর কাজের ব্যাপারে মূল কথা হচ্ছে তা শরী'আত সম্মত। আর 
ইসলামের প্রাথমিক যুগের নারীদের কেউ কেউ কাজ করেছেন; কিন্তু তা 
কতগুলো নিয়মনীতির দ্বারা শরী'আত সম্মত, যখন তা পুরাপুরি বিদ্যমান 
থাকবে, তখন কাজ করাটা বৈধ হবে এবং কোন প্রকার নিষেধাজ্ঞা 
ছাড়াই তা শরী'আত সম্মত হবে। 

আর এসব নিয়মনীতির সারকথা হল: 

১. তার হৃদয় আল্লাহ তা'আলার পর্যবেক্ষণে থাকা; সুতরাং সে 
অনুধাবন করবে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তার ব্যাপারে 
অবগত আছেন এবং তিনি তার সকল বিষয়ে হিসাব রাখেন; আল- 
কুরআনের ভাষায়: 
€0-805155 80 ৩৩৪৩ ২০ ৩০ ও 510৮ ৮9 Ee ৬ ৬৪) 

[,-$ 29918; 
“সুতরাং কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে এবং 
কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে সে তাও দেখতে পাবে” - (সুরা 
আল-যিলযাল: ৭ - ৮)। 

২. তার উপর ফরযকৃত পর্দাকে তার আবশ্যকীয় দায়িত্বরূপে 
গ্রহণ করা, যাতে চেহারা ঢেকে রাখার ব্যবস্থা থাকবে; আর এটা 


আবশ্যক হওয়ার ব্যাপারে দলিল পেশ করাটা আমাদের বিষয় নয়; 
199 


কারণ, এই প্রসঙ্গে কতগুলো বিশেষ লেখা রয়েছে; কিন্তু এখানে আমরা 
এই ব্যাপারে তাগিদ দিচ্ছি যে, এটি হচ্ছে কাজের উদ্দেশ্যে নারীর 
বাইরে বের হওয়ার নিয়মনীতিসমূহের মধ্য থেকে একটি নিয়ম; আল- 
কুরআনের ভাষায়: 
৩৪ SAE ৩53 ওটা এ DEG এক & ভা এডি) 
14 ৩17৮5 এস ৩6 958 ১ ৩৮ of BI DS Ses 
[oa ol Nl) 
“হে নবী! তুমি তোমার স্ত্রীও কন্যাগণকে এবং মুমিনদের নারীগণকে 
বল, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। 
এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে 
না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।” - (সুরা আল-আহ্যাব: ৫৯)। 

৩. পুরুষদের সাথে মেলা-মেশা থেকে দূরে থাকা, এমনকি সে 
যদি নিকটতম এমন কেউ হয়, যে তার মাহরাম নয়; আর এই প্রসঙ্গে 
কুরআন ও হাদিসের অনেক ভাষ্য বিদ্যমান রয়েছে। 

৪. বাইরের কাজ যাতে তার মূল দায়িত্ব ও কর্তব্যের উপর 
প্রভাব সৃষ্টি না করে; বস্তুত; তার মূল দায়িত্ব হল তার ঘর, তার স্বামীর 
বিষয়আশয় ও তার শিশু সন্তানগণ; সুতরাং যখন (তার বাইরের কাজ) 
এসব মৌলিক কাজের উপর প্রভাব বিস্তার করবে, তখন তা বৈধতা 
থেকে বের হয়ে হারাম পর্যায়ে চলে যাবে; কারণ, শরী'আতের দৃষ্টিতে 
ওয়াজিব বা আবশ্যকীয় বিষয়টি নফল বা অতিরিক্ত বিষয়ের উপরে 
অগ্রাধিকার পাওয়ার যোগ্য । 


200 


৫. কাজটি এমন হওয়া, যা নারীর জন্য উপযুক্ত এবং আল্লাহ 
তাকে যে স্বভাব-প্রকৃতির উপর সৃষ্টি করেছেন, তার সাথে যথাযথ ও 
লাগসই; সুতরাং সে ভারী কোন কাজের দায়িত্ব বহন করবে না, 
শিল্পকারখানায় কাজ করবে না এবং পুলিশ বা প্রহরী হিসেবে কাজ 
করবে না; অথবা মহাসড়ক বা রাস্তা পরিষ্কারের কোন কাজে অংশগ্রহণ 
করবে না, অথবা পুরুষদের জন্য পণ্য বিক্রেতা হিসেবে কাজ করবে না, 
অথবা এমন কোন কাজ করবে না, যা বিশৃঙ্খলার উপলক্ষ্য বা কারণ 
বলে বিবেচিত হয়, ইত্যাদি ইত্যাদি। 
আর সামাজিক সংস্কারমূলক কাজের ক্ষেত্রে নারী যেসব পরিমগুল বা 
ক্ষেত্রকে গ্রহণ করেছে, যে দিকে আমরা পূর্বে ইঙ্গিত করেছি, তন্মধ্য 
থেকে কিছু দিক হল: শিক্ষাদান; নারীদের মাঝে আল্লাহর দিকে 
আহ্বানমূলক দাওয়াতী কাজ; নারীদের চিকিৎসা ও সেবাদান; এমন 
প্রত্যেক কল্যাণমূলক কাজ, যা নারীদের সাথে নির্দিষ্ট এবং এগুলো ছাড়া 
আরও যেসব কাজ তার অবস্থা ও স্বভাব-প্রকৃতির সাথে যথোপযুক্ত ও 
মানানসই । 

৬. তার অভিভাবকের অনুমতি মানে তার স্বামী অথবা পিতার 
অনুমতি; সুতরাং যখন কোন কোন নফল ইবাদতের ক্ষেত্রে তাদের 
নিকট অনুমতি চাওয়ার প্রয়োজন হয়, তখন এখানে (বাইরে কাজ করার 
ক্ষেত্রে) অনুমতি চাওয়ার বিষয়টি আরও বেশী ও সমীচীনভাবেই জরুরি। 





201 


কতিপয় সুপারিশ বা পরামর্শ 
দ্রুত এই আলোচনার পর এমন কিছু সুপারিশ বা পরামর্শকে 
একত্রিতভাবে পেশ করছি, যেগুলো আল্লাহর ইচ্ছায় উপকারী হবে বলে 
আমি আশাবাদী: 

১. বিজ্জন ও দা'ঈদের পক্ষ থেকে মুসলিম নারীর সাথে 
সংশ্লিষ্ট সকল বিষয়ে নিরবচ্ছিন্নভাবে গুরুত্বারোপ করা; চাই তা 
গঠনমূলক হউক, অথবা প্রতিরোধমূলক হউক বা অন্য কোন ভাবে; 
কারণ, যুদ্ধ এখনো চলছে, আর ইসলামের শক্রগণ নিরবচ্ছিন্ন ও 
ধারাবাহিকভাবে তাদের চেষ্টা-প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা কখনও 
বিরক্তবোধ করে না; সুতরাং আলেম ও দা'ঈগণের আবশ্যকীয় কর্তব্য 
এবং বিতর্ক করবে; আর তারা কর্তব্য কাজে অবহেলা করবে না, অথবা 
ভুলে যাবে না, অথবা মূর্খতার পরিচয় দেবে না; কারণ, বিষয়টি খুবই 
বিপজ্জনক; আল্লাহ আমাদেরকে সকল প্রকার অনিষ্টতা, খারাপি ও 
অন্যায়-অপরাধ থেকে রক্ষা করুন । 

২. সরকারী কর্তৃপক্ষ কর্তৃক নারীর বিষয়টিকে গুরুত্ব দেয়া; বিশেষ করে 
সরকারী কর্তৃপক্ষ তার শিক্ষা ও প্রশিক্ষণ এবং তার প্রত্যেকটি অবস্থা 
সম্পর্কে নিম্নলিখিতভাবে গুরুত্বারোপ করবে: 


202 


শত্রুদের ষড়যন্ত্র ও পরিকল্পনাসমূহের ব্যাপারে সতর্ক করা; 
আর এই বরকতময় দেশটিকে এ দিকে টেনে না নেয়া, 
যেদিকে তাড়িত করেছে ইসলামী বিশ্বের কোন কোন দেশকে । 
নারীশিক্ষার সিলেবাস বা পাঠ্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করা, 
অতঃপর তার সাথে যেসব বিষয় নির্দিষ্ট, সেগুলোকে গুরুত্ব 
প্রদান করা, যাতে নারী শুধু তার রাজ্য তথা ঘরের বাইরে নয় 
বরং তার রাজ্যের অভ্যন্তরের মৌলিক কাজ সম্পাদনের জন্যে 
প্রস্তুতি গ্রহণ করতে পারে। 

লক্ষ্য রাখা, যাতে তার বিভিন্ন প্রকার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে 
সমন্বয় সাধনের উদ্যোগ নেয়া যায়। 

নারী তার কর্মস্থল নির্ধারণ করবে, যেখানে সে থাকবে, আর 
তাকে দূরবর্তী কোন জায়গায় সরিয়ে দেয়ার চিন্তা না করা, 
যেখান গেলে তার বিপদ-মুসিবত বৃদ্ধি পেতে পারে। 

রাষ্ট্রের পক্ষ থেকে সার্বজনীন গণপরিবহণের ব্যবস্থা করা, 
যাতে নারী চালক ও অনুরূপ ব্যক্তিদের শরণাপন্ন না হয়, 
যেমন ভাড়ায় চালিত ছোট গাড়ীসমূহ, কেননা এগুলোর মধ্যে 
সুস্পষ্ট নগ্নতা ও বেহায়াপনা রয়েছে। 

নারীকে এমন স্থানে নিয়োগ না দেয়া, যেখানে বিভিন্ন সময় ও 
পরিবেশ-পরিস্থিতিতে পুরুষগণ এসে তাদের সাথে মিশে যায়। 
তাদের জন্য দৈনন্দিন কাজের সময় হ্রাস করা, যাতে সে 
অধিকাংশ সময় তার বাড়ি ও ঘরে কাটাতে পারে; ফলে সে 


203 


ভালভাবে তা সম্পন্ন করতে পারবে; যেমন: তাকে দৈনিক তিন 

ঘন্টা, অথবা সপ্তাহে তিন দিন কাজ করার দায়িত্ব অর্পণ করা। 

- মেয়েদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে পৃথক 

বিশ্ববিদ্যালয় শিক্ষা চালু করার জোর দাবি করা। 

৩. ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নারীর মধ্যে দাওয়াতী কার্যক্রম 
ব্যাপকভাবে পরিচালনার জন্য একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করা, যার 
কার্যাবলী ও উদ্দেশ্য-লক্ষ্যের আওতার অন্তর্ভুক্ত হবে নারীদের জন্য 
বিশেষ দাওয়াতী কর্মসূচীর ব্যবস্থা করা; সুতরাং এ কথা সুস্পষ্ট যে, এ 
ধরনের ভূমিকা বা কর্মসূচী বাস্তবায়নের ক্ষেত্রে স্পষ্ট দুর্বলতা রয়েছে; 
কেননা তারা হল সমাজের অর্ধেক বা তার চেয়ে বেশি এবং পুরুষদের 
মা-জননী ও লালন-পালনকারিনী; সুতরাং সময় হয়েছে তাদের জন্য 
প্রত্যেক দাওয়াতী মাধ্যম বা মিডিয়ায় বিশেষ দাওয়াতী কর্মসূচী গ্রহণ 
করার; নারী সেশন বা কোর্স_ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়সমূহে কর্মসূচী 
গ্রহণ_ সমাবেশমূলক সেশন ... বিভিন্ন প্রকার প্রদর্শনী এবং এগুলো 
ছাড়া অন্যান্য কর্মসূচী, যা কারও নিকট অস্পষ্ট নয়। 

৪. নারী জাগরণমূলক বেশি বেশি ম্যাগাজিন ও তার উপযোগী 
পুস্তকাদি বের করার জন্য শিক্ষা পরিক্রমায় কাজ করা; যেমন তথ্য ও 
প্রচার কোম্পানীগুলো বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রকাশ করবে; আর এই 
ব্যাপারে বিশেষ সুযোগ হল ইন্টারনেট নেটওয়ার্ক ও অন্যান্য মিডিয়া। 

৫. দাওয়াতী ও প্রশিক্ষণ কর্মসূচী থেকে প্রত্যেক নারী এ 
কাজটি করবে, যা তার জন্য ও তার পরিবারের জন্য যথাযথ হয়; সে 
জীবনকে উদাসীনভাবে পরিচালিত করবে না। 


204 


205 


উপসংহার 

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার নিয়ামতেই যাবতীয় সৎকর্মসমূহ 
পূর্ণতা লাভ করে থাকে এবং যার একান্ত কৃপা ও অনুগ্রহে সাওয়াবের 
মধ্যে বৃদ্ধি করা হয়ে থাকে । আমি তাঁর গুণগানসহ প্রশংসা করি এবং 
আমি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করি; আর তিনি হলেন অনুগ্রহের অধিকারী 
ও দানবীর । আর সালাত (দুরূদ) ও সালাম তাঁর সৃষ্টির সর্বোত্তম ব্যক্তির 
উপর, যিনি সৃষ্টির সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং শান্তি বর্ষিত হউক 
তাঁর পরিবার-পরিজনের উপর, তাঁর সাহাবীদের উপর, পবিত্র 
মুমিনজননীদের উপর, তাবে'য়ীনদের উপর এবং আসমান ও জমিনে যা 
অনুসরণ করবে, তাদের উপর; 

অতঃপর; 

মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্য বর্ণনার ব্যাপারে আমরা খুব দ্রুত একটি 
আলোচনা শেষ করে আনলাম। আল্লাহর জন্যই সকল প্রশংসা । আমি 
আলোচনাটিকে এজন্যই বিভাজন ও খপ্তিতকরণের দিকে মনোনিবেশ 
করেছি, যাতে তা সুস্পষ্ট ও পরিপূর্ণ হয়ে উঠে; আর শুরুর দিকে আমি 
নারী সম্পর্কে আলোচনার গুরুত্ব নিয়ে বক্তব্য পেশ করেছি এবং এও 
বলেছি যে, নারীকে নিয়ে কথা বলা বিজ্ঞজন ও ছাত্র-ছাত্রীদের উপর 
অত্যাবশ্যক; অতঃপর আমি নারীর দায়িত্ব ও কর্তব্যকে চারটি ক্ষেত্র বা 


পরিমণ্ডলে কাঠামোবদ্ধ করেছি, যা এই দায়িত্ব ও কর্তব্যের সাথে সংশ্লিষ্ট 
সকল কিছুকে একত্রিত করবে: 
প্রথম ক্ষেত্র: তার নিজের ব্যাপারে দায়িত্ব ও কর্তব্য; এসব 
দায়িত্বের বর্ণনা করা হয়েছে নিম্নোক্ত শিরোনামের মাধ্যমে: 
(ক) তার প্রতিপালকের প্রতি তার ঈমান তথা বিশ্বাস এবং অনুরূপভাবে 
ঈমানের বাকি রুকনসমূহ। 
(খ) তার জ্ঞানগত দায়িত্ব ও কর্তব্য এবং এই প্রসঙ্গে বিস্তারিত কথা । 
(গ) তার সৎকর্ম সম্পাদনের দায়িত্ব ও কর্তব্য । 
(ঘ) নিজেকে পাপাচার ও অবাধ্যতা থেকে রক্ষাকরণ প্রসঙ্গে তার দায়িত্ব 
ও কর্তব্য । 
দ্বিতীয় ক্ষেত্র: তার ঘরের ব্যাপারে তার দায়িত্ব ও কর্তব্য; আর 
এর অধীনে যা এসেছে: 
(ক) এই দায়িত্ব ও কর্তব্যের ক্ষেত্রে শরয়ী সুচনা । 
(খ) এসব দায়িত্ব ও কর্তব্যের বিস্তারিত বিবরণ হল: 

আদর্শ স্ত্রী হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য । 

আদর্শ মা হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য । 

আদর্শ কন্যা হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য। 

আদর্শ বোন হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য। 
তৃতীয় ক্ষেত্র: সমাজ ও জাতি কেন্দ্রীক তার দায়িত্ব ও কর্তব্য; আর 
এর অধীনে যা এসেছে: 

এই দায়িত্ব ও কর্তব্যের শর'য়ী সুচনা । 


207 


- এই দায়িত্ব ও কর্তব্যের ৰ ক্তুকত 
এই দায়িত্ব ও কর্তব্যের NT ETO TE 
যা এসেছে: 

১. আত্মীয়-স্বজনের পক্ষে তার দায়িত্ব ও কর্তব্য। 
২. প্রতিবেশীদের পক্ষে তার দায়িত্ব ও কর্তব্য। 
৩. নারী সমাজের পক্ষে তার দায়িত্ব ও কর্তব্য। 
৪. ক্লাবসমূহের পক্ষে তার দায়িত্ব ও কর্তব্য। 
৫. তার চাকুরি জাতীয় কর্মের ব্যাপারে তার দায়িত্ব ও কর্তব্য 
৬. ছাত্রী হওয়ার দিক থেকে তার দায়িত্ব ও কর্তব্য। 
চতুর্থ ক্ষেত্র: শত্রুদের ষড়যন্ত্রের বিপরীতে মুসলিম নারীর দায়িত্ব 
ও কর্তব্য; তন্মধ্য থেকে: 
১. মুসলিম নারীর বিরুদ্ধে শত্রুদের পরিকল্পনাসমূহের সারসংক্ষেপ । 
২. এই আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্য । 
আর আমি আলোচনাটি শেষ করেছি এসব দায়িত্ব ও কর্তব্যের 
সাথে সংশ্লিষ্ট কিছু সংক্ষিপ্ত অনুচ্ছেদের মাধ্যমে: 
প্রথম অনুচ্ছেদ: নারী কর্তৃক নিজেকে এ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত 
করা। 
দ্বিতীয় অনুচ্ছেদ: একজন সফল মহিলা দা‘ঈ’র গুণাবলী । 
তৃতীয় অনুচ্ছেদ: নারীর দাওয়াতের নীতিমালা। 
চতুর্থ অনুচ্ছেদ: দাওয়াতের ক্ষেত্রে সফল পদ্ধতি সমূহ 
পঞ্চম অনুচ্ছেদ: নারীর দাওয়াতী ক্ষেত্রসমূহ থেকে। 
ষষ্ঠ অনুচ্ছেদ: দাওয়াত ও প্রশিক্ষণের বিষয়সমূহ ৷ 


208 














সপ্তম অনুচ্ছেদ: দায়িত্ব পালনের সহযোগী উপায়-উপকরণ। 


অষ্টম অনুচ্ছেদ: মুসলিম নারীর কাজ করার নিয়মনীতি। 

কতিপয় সুপারিশ বা পরামর্শ 

উপসংহার: আর তাতে পুরো আলোচনাটির পয়েন্টগুলোর 
সারসংক্ষেপ পেশ করা হয়েছে। 


অতঃপর আমি আমার কথায় ফিরে যাচ্ছি: নিশ্চয়ই নারীর প্রতি নারীর 
দায়িত্ব ও কর্তব্য অনেক গুরুত্বপূর্ণ ও মহৎ; আর অনুরূপভাবে তার 
প্রতি তার অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্যও অনেক বড় ও গুরুত্বপূর্ণ; 
সুতরাং এই দায়িত্ব ও কর্তব্য পালনে আল্লাহকে ভয় কর! আল্লাহকে ভয় 
কর! কারণ, এই প্রসঙ্গে নির্দেশ হল খুবই ভয়াবহ ও মহান; আল- 
কুরআনের ভাষায়: 
এল 0 এ পু HU NL 9 GG ৬৬০ 5 শর্ট Nf LY 
LMS ১১] 
“আমি তো আমার সাধ্যমত সংস্কারই করতে চাই। আমার কর্মসাধন 
তো আল্লাহরই সাহায্যে; আমি তাঁরই উপর নির্ভর করি এবং আমি তাঁরই 
অভিমুখী ৷” - (সুরা হুদ: ৮৮); 
আর আমি আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করি, তিনি যেন 
আমাদের সমাজকে এবং মুসলিম সম্প্রদায়ের সমাজসমূহকে সংশোধন 
ও সংস্কার করে দেন; আর তাদেরকে যাবতীয় অনিষ্টতা ও বিশৃঙ্খলা 
থেকে যেন তিনি রক্ষা করেন; আর তিনি যেন তাদের ব্যাপারে 





209 


ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে, সীমালংঘনকারীদের বাড়াবাড়িকে, 
মুনাফিকদের নিফাকীকে ও বিপর্যয় সৃষ্টিকারীদের উপায়- 
উপকরণসমূহকে প্রত্যাখ্যান ও প্রতিরোধ করেন; আর তিনি যেন তাদের 
ধ্বংসকে তাদের শিক্ষায় পরিণত করেন; তিনি শ্রবণকারী, আহ্বানে 
সাড়াদানকারী। 


এটা হল চেষ্টা ও সাধনা, যার জন্য আমি আল্লাহ তা'আলার নিকট 
প্রার্থনা করছি, তিনি যেন এটাকে এই জীবনে ও মৃত্যুর পরবর্তী 
জীবনের জন্য সঞ্চয় হিসেবে গ্রহণ করেন; আর তার মধ্যে যা কিছু 
সঠিক রয়েছে, তা তাঁরই পক্ষ থেকে; আর তার মধ্যে এর ব্যতীত্রম যা 
রয়েছে, তবে তো আমার পক্ষ থেকে । তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করছি 
সকল প্রকার ভুল-ত্রুটি থেকে । আর পাঠক-পাঠিকা ভাই ও বোনদের 
মধ্য থেকে যিনি এমন কিছু পান, যা উপদেশ, দৃষ্টি আকর্ষণী অথবা 
প্রস্তাবনা আকারে আমার নিকট আসা প্রয়োজন, (তা যদি আমাকে 
জানানো হয়) তাতে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব, আহ্বান করব আল- 
কুরআনের ভাষায়: 
SLT S550 BY 89 ১ উট ওলা FS 
[ISU AIO pial 55 এ 
“সৎকর্ম ও তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পর সাহায্য করবে এবং 
পাপ ও সীমালংঘনের ক্ষেত্রে একে অন্যের সাহায্য করবে না। আর 
আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর ৷” - 
(সুরা আল-মায়িদা: ২)। 


210 


লেখক: ফালেহ ইবন মুহাম্মদ ইবন ফালেহ আস-সগীর 
রিয়াদ: ১৭/ 8/ ১৪২২ হি: 


সং সৎ 3 


বিষয়গুলোর সূচিপত্র 


বিষয় পৃষ্ঠা 

ভূমিকা 
নারী এবং তার দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা কেন 
মুসলিম নারীর দায়িত্ব ও কর্তব্যের পরিমণ্ডল 
প্রথম ক্ষেত্র: তার নিজের ব্যাপারে দায়িত্ব ও কর্তব্য 
প্রথমত: তার প্রতিপালকের প্রতি তার ঈমান তথা বিশ্বাস প্রসঙ্গ 
দ্বিতীয়ত: তার নিজের ব্যাপারে দায়িত্ব ও কর্তব্যসমূহ 

মুসলিম নারীর সাংস্কৃতিক ভিত্তির খুঁটিসমূহ 

মুসলিম নারীর সাংস্কৃতিক দায়িত্ব ও কর্তব্য 
তৃতীয়ত: তার নিজের ব্যাপারে দায়িত্ব ও কর্তব্যের অন্যতম দিক হল 
সৎকর্ম প্রতিষ্ঠা করা 
চতুর্থত: তার নিজেকে অন্যায় ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে রক্ষা করা 
দ্বিতীয় ক্ষেত্র: তার ঘরের ব্যাপারে তার দায়িত্ব ও কর্তব্য 
১. তার দায়িত্ব ও কর্তব্যের ক্ষেত্রে শরয়ী সূচনা হল তার ঘরের মধ্যে 
২. এসব দায়িত্ব ও কর্তব্যের বিস্তারিত বিবরণ 


211 


- আদৰ্শ স্ত্রী হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য 

- আদর্শ মা হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য 

- আদর্শ কন্যা হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য 

আদর্শ বোন হিসেবে তার দায়িত্ব ও কর্তব্য 

জিভে 
চতুর্থ ক্ষেত্র: শত্রুদের ষড়যন্ত্রের বিপরীতে মুসলিম নারীর দায়িত্ব ও 
কর্তব্য 
নারীর দায়িত্ব ও কর্তব্যের সাথে সংশ্লিষ্ট কিছু সংক্ষিপ্ত অনুচ্ছেদ 
প্রথম অনুচ্ছেদ: নারী কর্তৃক নিজেকে এ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত 
করা 
দ্বিতীয় অনুচ্ছেদ: একজন সফল মহিলা দা“ঈ'র গুণাবলী 
তৃতীয় অনুচ্ছেদ: নারীর দাওয়াতের নীতিমালা 
চতুর্থ অনুচ্ছেদ: দাওয়াতের ক্ষেত্রে সফল পদ্ধতিসমূহ 
পঞ্চম অনুচ্ছেদ: নারীর দাওয়াতী ক্ষেত্রসমূহ থেকে 
ষষ্ঠ অনুচ্ছেদ: দাওয়াত ও প্রশিক্ষণের বিষয়সমূহ 
সপ্তম অনুচ্ছেদ: দায়িত্ব পালনের সহযোগী উপায়-উপকরণ 
অষ্টম অনুচ্ছেদ: মুসলিম নারীর কর্মপন্থা 
কতিপয় সুপারিশ বা পরামর্শ 
উপসংহার 


সৎ সং সং 


212 


